ইসলাম ও বাস্তবতার আলোকে 
আরব জাতীয়তাবাদ 


[ বাংলা - Bengali - Jb ] 


শাইখ আব্দুল আযীয ইব্ন আবিল্লাহ্‌ ইব্‌ন বায -রাহেমাহুল্লাহ্‌- 


অনুবাদ : মুহাম্মাদ ফযলুর রহমান 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2011 - 1432 


IslamHouse. 


CEE ৬ ফা চর! 


tal 20১) 


lan, 5b ৩ Blas op nl ০০ | 


০৯1 ০০৪ wt ia 


89525 2h উজ 


2011 - 1432 


IslamHouse. 


অনুবাদকের কথা 
আরবের প্রখ্যাত চিন্তাবিদ ও ইসলামী গবেষক শাইখ আব্দুল 
আযীয ইব্‌ন বায লিখিত 1919 ১.১ ০৮৮০ ২৯১৮] 22০92) ০৪) 
বইটির ভাষান্তর। বইটিতে লেখক পবিত্র কুরআন ও সুন্নাহ্‌র 
আলোকে আরব জাতীয়তাবাদ প্রচারের যৌক্তিকতা খণ্ডন 
করেছেন। 

বিশ্বে জাতীয়তাবাদ একটি বিতর্কিত বিষয়। জাতীয়তাবাদের ভিত্তি 
কী হওয়া উচিত তা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু ইসলামের 
নীতি অনুযায়ী বংশ, বর্ণ, ভাষা কিংবা অঞ্চল_ কোনোটাই 
জাতীয়তার ভিত্তি নয়। তবু, বিশ্বের বহু মুসলিম নিজেদের 
অজ্ঞতাবশত কিংবা অন্যদের চক্রান্তে আজ এই প্রশ্নে বিভ্রান্তির 
শিকার। এই বিভ্রান্তির কারণ কোথাও কোথাও তারা নিজেদের 
মধ্যে আত্মঘাতি কলহ ও মারাত্মক হানাহানিতে লিপ্ত। 

আরব জাতীয়তাবাদ গোটা আরব জাহানে একটি ব্যাপক প্রচার। 
আরবদের এক্যবদ্ধ করার কথিত লক্ষ্যে এ প্রচার একটি 
আন্দোলনে পরিণত হয়েছে। লেখক এই আন্দোলনকে কুরআন- 


3 


সুনাহ তথা ইসলামের মহান নীতির কষ্টি-পাথরে যাচাই করে এর 
ভ্রান্তি প্রমাণ করেছেন এবং সমগ্র আরবদেরকে এর মারাত্মক 
পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছেন। আরব জাতীয়তাবাদ 
সম্পর্কে একজন আরব লেখকের এই বাস্তব দৃষ্টিভঙ্গি বইটির প্রতি 
আমার আগ্রহ বৃদ্ধি করেছে। তাছাড়া এ দেশেও জাতীয়তাবাদ 
নিয়ে নানা রকম বিতর্ক চলে আসছে। সে ক্ষেত্রে এই বইয়ের 
যুক্তিগুলো লোকদের অনেকটা পথ নির্দেশ দিতে পারবে বলে 
আমার বিশ্বাস। এ জন্যই বইটি বাংলায় অনুবাদ করলাম। 
পাঠকদের সুবিধার জন্য সংশ্লিষ্ট পৃষ্ঠার পাদটিকায় সূরার নাম ও 
আয়াত নম্বরসহ পবিত্র কুরআনের উদ্ধৃতিসমূহের সূত্র উল্লেখ 
করেছি এবং প্রধান প্রধান আলোচ্য বিষয়ের জন্য উপ-শিরোনাম 
ব্যবহার করে তদনুযায়ী একটি সূচি সন্নিবেশ করেছি। 

জনাব মাওলানা আব্দুল মতীন সালাফী আমাকে মূল বইটি 
সরবরাহ করে বাংলায় অনুবাদের পরামর্শ দিয়েছিলেন। তাঁকে 
অশেষ ধন্যবাদ জানাই । অনুবাদটি আগা-গোড়া পড়ে প্রয়োজনীয় 
সংশোধন করে দিয়েছেন আমার পরম শ্রদ্ধেয় মামা স্বনামধন্য 
জনাব মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম। তিনি কষ্ট স্বীকার করে 
বইটির মূল্যবান ভূমিকাও লিখে দিয়েছেন। এ জন্য আমি তাঁর 
নিকট কৃতজ্ঞ। 


ভাষা কিংবা মুদ্রণ সংক্রান্ত ভুল-ত্রুটি ব্যাপারে পাঠকদের যে- 
কোনো সৎ পরামর্শ বইটির পুনর্মুদ্রণে সাদরে গৃহীত হবে। 
মুহাম্মাদ ফযলুর রহমান 


ভূমিকা 


বর্তমান পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের ওপর যে 
কয়টি ভ্রান্ত ধারণা বা মতাদর্শ দ্বারা কঠিন আঘাত হেনেছে ও 
তাকে চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছে, জাতীয়তাবাদ (Nationalism) হচ্ছে 
তন্মধ্যে প্রধান। এই ভ্রান্ত মতবাদটি এককভাবে পাশ্চাত্য সভ্যতার 
অবদান। পাশ্চাত্য সভ্যতার উদয়লগ্নে তার অগ্রগতি লাভের জন্য 
ইসলামের বিশ্বলৌকিক তাওহীদী আদর্শভিত্তিক জাতীয়তাবাদকে 
ঘায়েল করা বিশেষ প্রয়োজনীয় মনে করা হয়। প্রথম দিক দিয়ে 
তা আঞ্চলিক ও ভৌগোলিক তথা দেশ মাতৃকাভিত্তিক 
জাতীয়তাবাদের সবক পড়িয়ে মুসলিমদের বিভ্রান্ত করে এবং বিশ্ব 
ইসলামী এঁক্যের সর্বশেষ নিদর্শন ওসমানীয় খিলাফতকে ছিন্ন-ভিন্ন 
করে দিয়ে এক-একটি অঞ্চলকে গ্রাস করে নেয়। পরে তার 
সহিত ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে সংমিশ্রিত করে প্রত্যেকটি 
মুসলিম দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে বাধাগ্রস্ত করার 
চেষ্টা পায়। কেননা পাশ্চাত্য সাম্রাজ্যবাদী মনোভাব ও দুরভিসন্ধির 
পথে ইসলামের বিশ্বজনীন জাতীয়তাবাদ যেমন প্রচন্ড বাধা হয়ে 
দাঁড়িয়েছিল, পাশ্চাত্য চিন্তা বিশ্বাস ও রাজনৈতিক-অর্থনৈতিক, 


6 


সামাজিক-সাংস্কৃতিক প্রভৃতি বাতিল চিন্তাধারার পথে অনুরূপ 
প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল প্রত্যেক মুসলিম দেশের অভ্যন্তরীণ 
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। 


বস্তুত পাশ্চাত্যের জাতীয়তাবাদী মতাদর্শ- তা আঞ্চলিক 
ভৌগোলিক বা দেশমাতৃকাভিত্তিক জাতীয়তা হোক কিংবা 
ভাষাভিত্তিক জাতীয়তা সবই ইসলামী আদর্শের সুস্পষ্ট পরিপন্থি। 
পাশ্চাত্যের এই জাতীয়তাবাদী দৃষ্টিভংগী যেমন মুসলিম 
দেশসমূহের মধ্যে প্রবল অনৈক্য সৃষ্টি করে তাদের পরস্পরে 
মারাত্মক শত্রুতা ও যুদ্ধ বিগ্রহের সৃষ্টি করে দিয়েছে, তেমনি 
জনগণের মধ্যেও চরম শত্রুতা ও প্রতিদ্বন্ৰিতার অবস্থার সৃষ্টি 
করেছে। এর ফলে পাশ্চাত্যের ইসলাম-দুশমন সাম্রাজ্যবাদী 
শক্তিগুলির যতনা ফায়দা হয়েছে, তার তুলনায় অনেক বেশী ক্ষতি 
সাধিত হয়েছে ইসলামী আদর্শের ও মুসলিম জনগণের। কিন্তু 
মুসলিম জনগণ এ ব্যাপারে এখন পর্যন্ত পূর্ণমাত্রায় সচেতন হয়ে 
উঠতে পারেনি। এই ভৌগোলিক-আঞ্চলিক ও দেশমাতৃকাভিত্তিক 
জাতীয়তাবাদ একই অঞ্চলে অবস্থিত একই ভাষাভাষি ও একই 
ধর্মবিশ্বাসী দেশগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে ও পরস্পরের 


7 


মধ্যে শত্ৰুতা ও ভিন্নতার ভাবধারা জাগিয়ে দিয়েই তাদের বক্ষে 
কায়েমের মাধ্যমে । সমগ্র আরব জাহান বর্তমানে এই বিষে 
জর্জরিত। ফলে কয়েক কোটি মুসলিম মাত্র কয়েক লক্ষ অধ্যষিত 
ইসরাঈলের ভয়ে ভীত সন্ত্স্ভ। তাকে উৎখাত করার জন্য তারা 
আজ পর্যন্ত কোন এক্যবদ্ধ সাহসিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে 
সক্ষম হয়নি। আর এটাই ছিল ইসরাইল রাষ্ট্র সৃষ্টির উদ্যোক্তা 
বিশ্বের চারটি বৃহৎ রাষ্ট্রের এঁকান্তিক কাম্য । উক্ত জাতীয়তাবাদ যে 
আরব মুসলিম দেশগুলোর সমূহ মারাত্মক ক্ষতি সাধন করেছে, 
তাতে কোনই সন্দেই নেই। অথচ আরব জাহানে আরব 
জাতীয়তাবাদের ব্যাপক প্রচার হয়েছে এবং তা করে ইসলামের 
বিশ্ব মুসলিম জাতীয়তাকে সাংঘাতিকভাবে ক্ষুন্ন করা হেয়ছে। কিন্তু 
প্রকৃতপক্ষে আরব জাতীয়তাবাদ সম্পূর্ণ ভিত্তিহীন মতাদর্শ যেমন, 
তেমনি ইসলামেরও সম্পূর্ণ বিপরীত। 


ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ, আরব 
জাতীয়তাবাদী চিন্তা-বিশ্বাস ও কার্যক্রমের সমালোচনায় এক 
সার্থক প্রচেষ্টা বলা যেতে পারে। 


ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ, আরব 
জাতীয়তাবাদী চিন্তা-বিশ্বাস ও কার্যক্রমের সমালোচনায় এক 
সার্থক প্রচেষ্টা বলা যেতে পারে। বইখানির মূল লেখক বর্তমান 
সৌদী আরবের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও সর্বজনশ্রদ্ধেয় মনীষী 
শায়খ আবদুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায। তিনি একই 
সাথে কুরআন, হাদীস, ইসলামের ইতিহাস এবং বাসতবতার 
দৃষ্টিকোণে ও অকাট্য যুক্তি প্রমাণের ভিত্তিতে বিষয়টির সম্যক ও 
বিস্তারিত বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন, স্থান-দেশ-বর্ণ- 
বংশ-ভাষা-শ্রেণী প্রভৃতি ভিত্তিক জাতীয়তাবাদ যেমন অন্তঃসারশূন্য, 
মানবতার পক্ষে চরম মারাত্মক, তেমনি ইসলামেরও পরিপন্থী । 
আমি দৃঢ় নিশ্চিত যে, তাঁর এই বিশ্লেষণ খুবই যথার্থ ও 
বিজ্ঞানসম্মত। এ বই প্রত্যক্ষভাবে আরব জাতীয়তাবাদের উপর 
আঘাত হানলেও পরোক্ষভাবে সকল পাশ্চাত্য চিন্তাপ্রসূত 
জাতীয়তাবাদকে চূর্ণ করে ইসলামের বিশ্বজনীন ভ্রাতৃত্বের 
আদর্শভিত্তিক জাতীয়তাবাদের পক্ষে এক দুর্জয় ভিত্তি স্থাপন করে 
দিয়েছে। 


বইখানি সরাসরি আরবী থেকে বাংলায় অনুবাদ করেছে আমার 
শ্নেহাস্পদ মাওলানা ফজলুর রহমান এম, এ। বাংলাভাষায় এটাই 


9 


তার প্রথম অবদান হলেও গ্রন্থটি সাহিত্যিক মানে উত্তীর্ণ হয়েছে। 
আমি ভবিষ্যতে এক্ষেত্রে তার উন্নতি ও অগ্রগতি আন্তরিকভাবে 
কামনা করছি। 

আমি বইখানি আদ্যোপান্ত পড়িয়ে শুনেছি। কোন কোন স্থানে 
কিছুটা সংশোধন করে দেয়া হয়েছে। 

বইখানি সুধী পাঠক মহলে বিশেষ সমাদৃত হবে বলে আশা পোষণ 
করছি এবং মনে করছি, এ বই পাঠে জাতীয়তাবাদ পর্যায়ে 
আমাদেরও অনেক ভুল ধারণার অপনোদন হবে। 


মুহাম্মাদ আবদুর রহীম 


ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ 


সকল প্রশংসা আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম তাঁর রসূলের 
প্রতি ৷ 


আরব মুসলিমদের মর্যাদা 

মুসলিমই আরব মুসলিমদের মর্যাদায় সন্দেহ পোষণ করতে পারে 
না। গৌরবময় দিনগুলোতে তাঁরাই ইসলামের বার্তা বহন করে 
নিষ্ঠার সাথে সকল জাতির নিকট পৌঁছে দিয়েছিলেন। তাঁরা 
ইসলামের প্রসার ও প্রতিরক্ষার সংগ্রামের নিদারুণ কষ্ট সহ্য 
করেছিলেন। ফলে পৃথিবীর প্রায় সর্বত্র ইসলামের পতাকা উড্ভীন 
হয়েছিল । তা ছাড়া প্রারম্ভিক যুগে ইসলাম প্রচারকদের কাছে বিশ্ব 
দেখেছিল উৎকৃষ্টতম প্রশাসন ও শ্রেষ্ঠতম ন্যায়বিচারক শাসক । 
আরব মুসলিমরা ইসলামের মাঝে দেখতে পেয়েছিলেন তাঁদের 
ইহ-পরকালের ইন্সিত সব কল্যাণ। সেখানে তাঁরা এমন এক 
সুন্দর জীবনের সন্ধান পেয়েছিলেন যা তাদেরকে মান-মর্যাদার 
গ্যারান্টি তথা মানুষের দাসত্ব, স্বৈরাচারীর অত্যাচার ও জালিম 


11 


শাসকদের শোষণ থেকে মুক্তির নিশ্চয়তা দিতে পারে। প্রারম্ভিক 
যুগের আরব মুসলিমরা ইসলামের মাধ্যমে আল্লাহ্‌র সাথে 
নিজেদের সম্পর্ক খুঁজে পেয়েছিলেন। তাঁরা সেই মহান ইবাদাতের 
সাথে পরিচিত হয়েছিলেন যা আল্লাহার সাথে তাঁদের সম্পর্ক 
নিবিড় করেছিল এবং তাদের অন্তর থেকে শির্ক, ঈর্ষা ও 
অহংকার উপড়ে ফেলে সেখানে আল্লাহর প্রতি খাঁটি ভালোবাসা, 
পূর্ণ আনুগত্য ও তাঁর সাথে নিভৃত আলাপনের সুখ জাগ্রত 
করেছিল। সে ইবাদাত তাঁদেরকে প্রতিপালকের সাথে যথার্থভাবে 
পরিচিত করেছিল এবং সবোর্পরি ভুলে গেলে কিংবা ভুলে যাবার 
উপক্রম হলে তাদেরকে আল্লাহ্‌ ও তাঁর অধিকারের কথা স্মরণ 
করিয়ে দিত। ইসলামের এই প্রথম সন্তানেরা রাসূলের সাথেও 
নিজেদের সম্পর্কের স্বরূপ জানতে পেরেছিলেন। ইসলাম 
তাদেরকে রক্ষকের সাথে রক্ষিতের, ব্যক্তির সাথে তার পরিবার, 
আত্মীয়স্বজন ও মুসলিম ভাইদের এবং মুসলিমদের সাথে 
কাফিরদের সম্পর্কের বিধান সুস্পষ্টভাবে শিক্ষা দিয়েছিল। তাঁরা 
সাহাবায়ে কেরাম ও তাঁদের যথার্থ অনুগামীদের অনিন্দ্যসুন্দর 
চরিত্র ও মহৎ গুণাবলীর মাধ্যমে এ সবকিছুর প্রামাণ্য ব্যাখ্যা লাভ 
করেছিলেন। মানুষ তাই ইসলামকে ভালবেসেছিল, শ্রদ্ধা করেছিল 


এবং দলে দলে তাতে প্রবেশ করেছিল। ইসলামে তারা সকল 
প্রকার কল্যাণ, শান্তি, মুক্তি ও উন্নতির সন্ধান লাভ করেছিল। 


ইসলামের শ্রেষ্ঠ বিধানসমূহ ও সুন্দর নীতিমালা মানুষের হৃদয়কে 
সংস্কার করে সেখানে পারস্পরিক হদ্যতার জন্ম দেয় এবং 
আল্লাহকে ভালবেসে তাঁর দ্বীনের জন্য আত্মত্যাগে উদ্বুদ্ধ করে। 
এই বিধান তাদেরকে দ্বীনের শিক্ষা গ্রহণ করে পরস্পরকে সত্য ও 
সহিষ্ণুতার জন্য উপদেশ দিতে শেখায়। ইসলামের এই সুন্দর 
বিধানসমুহ সুদীর্ঘ আলোচনার বিষয়। এখানে যে বিষয়টির প্রতি 
সংক্ষেপে ইংগিত দিতে চাই তা হল, প্রারম্ভিক যুগে আরব 
মুসলিমগণ ইসলামের জন্য কঠোর প্ররিশ্রম ও ধৈর্যের পরিচয় 
দিয়েছিলেন। যার ফলে আল্লাহ তাদেরকে পৃথিবীর সর্বত্র 
ইসলামের মশাল বয়ে নেবার সুযোগ ও সৌভাগ্য দান 
করেছিলেন। বিশ্বে তখন ইসলাম সম্পর্কে গভীর আগ্রহ ও এই 
ধর্মে দ্রুত দীক্ষিত হবার ব্যাপক প্রবণতা সৃষ্টি হয়েছিল। তার 
কারণ, ইসলামের নীতিমালা ছিল ন্যায়ভিত্তিক এবং শিক্ষা ছিল 
উদার। তাছাড়া ইসলামে আল্লাহ ও মানুষের ওপর তাঁর 
অধিকারের যথার্থ পরিচয় মিলত। অধিকন্তু, ইসলামের বাহক ও 
প্রচারকগণ নিজেরা কথায়, কাজে ও চরিত্রে তার নীতিমালার প্রতি 


13 


ছিলেন একান্ত অনুগত। যে কারণে তাঁরা পরিণত হয়েছিলেন শ্রেষ্ঠ 
জাতিতে, যাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। 
আল্লাহ বলেন: 


AA ৩৪ ৩১655 ৯১০৭৪ ৩০৮ ০০৬ তা ঘা এ SY 

[১":৩1৮১০ 0৯১৯৭ ধু 4১6 ৩৯৮ 
“তোমরা সর্বোত্তম জনসমষ্টি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য 
সৃষ্টি করা হয়েছে। তোমরা ন্যায়ের নির্দেশ দাও, অন্যায় থেকে 
বিরত রাখ এবং আল্লাহ্‌তে বিশ্বাস রাখ ।” * 


কুরআনের এই আয়াতকে তাঁরা নিজেদের ক্ষেত্রে প্রযোজ্য 
করেছিলেন। প্রারম্ভিক যুগের মুসলিমদের সম্পর্কে জানা থাকলে 
কোন মুসলিমই উল্লিখিত বক্তব্যে সন্দেহ পোষণ করতে পারে না। 
কেননা, এ হচ্ছে একটি বাস্তব তথ্য যা সকল মুসলিমেরই জানা। 
তাই বলে কোন মুসলিম অনারব মুসলিমদের অবদান সম্পর্কেও 
সন্দেহ পোষণ পারে না। তার কারণ, এই দ্বীনের প্রসারকার্ষে 
চালিয়েছিলেন এবং দ্বীনের মর্যাদা সমুন্নত করে বিশ্ববাসীর নিকট 


' আল ইমরান, ১১০ 


14 


তা পৌঁছে দেবার জন্য তাঁরাও জিহাদ করেছিলেন। আল্লাহ্‌ এদের 
সকলকে এই মহান প্রচেষ্টার জন্য পুরস্কৃত করুন এবং 
আমাদেরকে তাঁদের প্রকৃত উত্তরসুরী হবার সুযোগ দিন। আশ্চর্যের 
বিষয়, অনেক আরব মুসলিম আজ সেই মহান ধর্ম ইসলামের 
প্রচার থেকে বিরত। অথচ ইসলামেরই কল্যাণে আল্লাহ তাদের 
পূর্বপুরুষদের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। তিনি তাঁদেরকে ইসলামের 
বাণী বহন করার গৌরবে ভূষিত করেছিলেন। তাঁরা বিশ্ব জয় 
করেছিলেন ও পরাভূত রোমান ও পারস্য সাম্রাজ্যের রাজকোষ 
দখল কেরে আল্লাহ্‌র রাহে ব্যয় করেছিলেন। তাঁরা তখন পরম 
নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য 
পারস্পরিক হদ্যতা ও ভ্রাতৃত্ববোধে অনুপ্রাণিত ছিলেন। তাঁদের 
কাছে আরব-অনারব, সাদা-কালো, ধনী-দরিদ্র কিংবা পূর্ব-পশ্চিমের 
কোন প্রভেদ ছিল না। তারা ছিলেন একে অপরের ভাই, যারা 
পরস্পরকে আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য ভালো বাসতেন এবং সততা ও 
তাকওয়ার জন্য সহযোগিতা করতেন। আল্লাহ্র পথে জিহাদ 
করতেন এবং দ্বীনের আদর্শে সর্বদা অবিচল থাকতেন। তাঁদের 
সখ্যতা-বৈরিতা কিংবা পছন্দ-অপছন্দ সবই ছিল ইসলামের স্বার্থে। 
এ জন্যই আল্লাহ্‌ তাঁদেরকে শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করেছিলেন 


এবং জিহাদের সকল ময়দানে তাঁদের সাফল্য নিশ্চিত 
রেখেছেলেন। পবিত্র কুরআনে আল্লাহ ওয়াদা করেছিলেন এভাবে: 


[Livi DN © 23d 5 6৬০৩৫) 
“মুমিনদেরকে সাহায্য করা আমাদের একটি দায়িত্ব ৷” £ 
আল্লাহ্‌ আরো বলেছেন: 
€ iil ER (৫৬৫ এ 9৩৩ এ ডিএ SACS 
“হে ঈমানদারগণ ! তোমরা যদি আল্লাহ্‌কে সাহায্য কর, তাহলে 
তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ 
মজবুত করে দিবেন।” ১ 


এই বিরাট গৌরব ও আরব-অনারব নির্বিশেষে সকল মুমিন 
বান্দার জন্য আল্লাহ্‌র এই সক্রিয় সাহায্যের পরও আমারা দেখতে 
পাচ্ছি আমাদের সন্তানদের একটি দল বিভ্রান্ত হয়ে ইসলাম ছাড়া 
ভিন্ন আদর্শ প্রচার করছে। যেন ইসলামের মহিমা কিংবা এর 
কল্যাণে নিজেদের পূর্বপুরুষদের অর্জিত সম্মান, মর্যাদা ও গৌরব 


£ আর-রূম, ৪৭ 
3 মুহাম্মদ, ৭. 


16 


সম্পর্কে তারা অনবহিত। তারা যেন খাঁটি মুসলিম হিসেবে 
পূর্বপুরুষদের সুদৃঢ় সংহতি সম্পর্কেও অজ্ঞ, যার কারণে এক 
মাসের দূরত্বে থেকেও শত্রু তাদের ভয়ে আতঙ্কিত হত। 
মুসলিমরা ইসলামের কল্যাণে যে গৌরব, সম্মান ও কর্তৃত্ব লাভ 
করেছিলেন এরা তা ভুলে গেছে, কিংবা ভুলে যাবার ভান করছে। 
আর তাই এরা সাম্রাজ্যবাদী শত্রুর কবল থেকে দেশের মুক্তির 
জন্য এবং নিজেদের স্বার্থরক্ষা ও হারানো গৌরব ফিরিয়ে আনার 
দিচ্ছে। 


আরব জাতীয়তার উপাদান 


আরব জাতীয়তার উপাদান সম্পর্কে এর প্রচারকদের মধ্যে ভিন্ন 
ভিন্ন মত রয়েছে । কেউ বলছে, এর উপাদান দেশ, বংশ ও আরবী 
ভাষা; কেউ বলছে, শুধু ভাষা; আবার কেউ বলছে, ভাষা তবে এর 
সংগে আছে সুখ-দুঃখ ও আশা-আকাজ্ার সংমিশ্রণ। কেউ কেউ 
অন্য কথাও বলেছে। তবে এর নায়ক ও প্রবক্তাদের কেউই ধর্মকে 
এর উপাদানের মধ্যে গণ্য করে না। অনেকে পরিস্কারই বলেছে 
যে, জাতীয়তায় ধর্মের কোন স্থান নেই। কেউ আবার একথাও 
বলেছে যে, জাতীয়তাবাদ ইসলামসহ সকল ধর্মকেই শ্রদ্ধা করে। 


17 


আরব জাতীয়তাবাদ প্রচারকদের বক্তব্য অনুযায়ী এর লক্ষ্য হল 
শত্রুর বিরুদ্ধে ও নিজেদের যৌথ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এক্যবদ্ধ 
হওয়া। সন্দেহ নেই, এ এক সুন্দর ও মহৎ লক্ষ্য। তবে এই লক্ষ্য 
কেবলমাত্র ইসলামের মাধ্যমেই অর্জিত হতে পারে, আরব 
জাতীয়তার মাধ্যমে নয়। ইসলামই মুসলিমদের স্বার্থরক্ষার জন্য 
পারস্পরিক এক্যের ডাক দেয়। এই এঁক্যের উৎস আল্লাহ্‌র প্রতি 
ঈমান এবং এর শক্তি পার্থিব জীবনের কল্যাণ এবং পরকালে 
শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা । এই এঁক্যের তুলনায় মানব প্রবর্তিত 
জাহেলী ও শরীয়াত-বিরোধী আরব জাতীয়তার ভিত্তিতে আহুত 
এক্য নিতান্তই তুচ্ছ এবং অসার। আসলে আরব জাতীয়তাবাদ 
প্রচারকারীরা মুখে শত্রুর বিরুদ্ধে এক্যের কথা বললেও তাদের 
জাতীয়তাবাদ প্রচারের মূলে অন্যান্য উদ্দেশ্য কাজ করছে। সে সব 
উদ্দেশ্যের মধ্যে রয়েছে রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা, সমাজ 
থেকে ইসলামের বিধানসমূহ দূর করে তার পরিবর্তে বিভিন্ন 
উপাদানের সংমিশ্রণে প্রস্তুত মনগড়া আইন-কানুন প্রবর্তন করা 
এবং স্বাধীনতার নামে শ্রেণীকলহ ও ধ্বংসাত্মক মতবাদ প্রচার 
করা। সন্দেহ নেই, যে প্রচারের লক্ষ্য এই, সাম্রাজ্যবাদ তা দেখে 
আনন্দে নৃত্য করবে এবং তাকে জিইয়ে রাখতে ও তার 
মানোন্নয়নের জন্য সব রকম সাহায্য সহযোগিতার যোগান দেবে। 


18 


উদ্দেশ্য, আরবদেরকে তাদের দ্বীন সম্পর্কে ধোঁকায় ফেলা এবং 
জাতীয়তার প্রতি আকৃষ্ট হয়ে এর পক্ষে প্রচার চালাতে তথা 
দ্বীনের পথ থেকে সরে আসতে উৎসাহিত করা। অবশ্য 
সাম্রাজ্যবাদের বাহ্যিক আচরণে এটা চিহ্নিত করা বেশ কঠিন। 


জাতীয়তাবাদ প্রচারকদের মধ্যে যারা বলতে চায় যে, ধর্ম 
জাতীয়তার একটা উপাদান, তারা আসলে জাতীয়তাবাদীদেরই 
বিপরীত কথা বলছে। কারণ, যে-সব ভিত্তির ওপর তাদের 
জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত, ধর্ম তার বিপরীত। ধর্ম তাদের সুস্পষ্ট 
বক্তব্যেরও বিরোধী। তাছাড়া বিভিন্ন ধর্মাবলম্বী সকল আরবদেরকে 
জাতীয়তার পতাকাতলে একতাবদ্ধ করার তাদের যে লক্ষ্য, তাও 
ধর্মের পরিপন্থী। অতএব যারা ধর্মকে জাতীয়তার উপাদান বলতে 
চায় তারা পরস্পরবিরোধী কথা বলে। একবার তারা ইতিবাচক 
কথা বলছে, আর একবার নেতিবাচক। এর একমাত্র কারণ, 
ধর্মকে জাতীয়তার উপাদান বলা তাদের অন্তরের কথা নয়। এটা 
খাতিরে কিংবা জাতীয়তার স্বরূপ ও লক্ষ্য সম্পর্কে নিজেদের 
অজ্ঞতার কারণে। তেমনি যারা বলে যে, জাতীয়তা ইসলামের 
সহায়তা কিংবা পৃষ্ঠপোষকতা করে, তাদের কথাও সম্পূর্ণ 


19 


অবান্তর। আসল কথা, জাতীয়তাবাদ ইসলামের নিজ মাটিতে 
তারই সাথে লড়াই করছে এবং ছদ্মবেশে চালু হবার আশায় কিংবা 
না জেনে শুধুমাত্র অনুকরণবশত: নিজের গায়ে ইসলামী বৈশিষ্ট্যের 
কিছু প্রলেপ লাগিয়ে রেখেছে। 


জাতীয়তাবাদ যদি ইসালামের পৃষ্ঠপোষকতা ও তার 
ইসলামেরই প্রচার ও প্রতিরক্ষার চেষ্টা করত এবং আসমান থেকে 
অবতীর্ণ তার শাসনতন্ত্রকে গ্রহণ করে অবিলম্বে তার বিধনমালার 
নির্দেশসমূহ পুরোপুরি পালন করত ও তার পরিপন্থী সকল 
কার্যকলাপ পরিহার করে চলত। কেননা, আসল উদ্দেশ্য ও বৃহত্তর 
লক্ষ্য তো ইসলাম। ইসলামইতো সেই পথ যাকে ধরে থাকলে যে 
কেউ নিরাপদ লক্ষ্যে পৌঁছাতে পারে এবং জান্নাত ও সম্মান লাভে 
সক্ষম হয়। আর কেউ এ পথ থেকে সরে গেলে তার পরিণাম হয় 
হতাশা আর অনুশোচনা । অতএব, জাতীয়তাবাদ প্রচারের উদ্দেশ্য 
ইসলামের পৃষ্ঠপোষকতা কিংবা গৌরববৃদ্ধি নয়, বরং ইসলামের 
বিরোধিতাই এর আসল উদ্দেশ্য । তার প্রমাণ, ইসলাম-প্রচারকগণ 
যখন মানুষকে ইসলামের ডাক দেয় এবং ইসলামের পথে 


20 


বিরাজমান জাতীয়তার এই বাধা সম্পর্কে সাবধান করে, তখন 
জাতীয়তাবাদীরা দারুণ ক্ষেপে যায় এবং জাতীয়তার স্বার্থে 
নিজেদের সর্বশক্তি নিয়োগ করে। 


জাতীয়তাবাদীরা ইসলামের গৌরববৃদ্ধি কিংবা আরবদের 
আরবদের তারা ইসলামের শিক্ষা গ্রহণ করে তার বিধানসমূহ 
কার্যকর করার পরামর্শ দিত এবং ইসলামকে সমর্থন করার জন্য 
লোকদের আহবান জানাতে উৎসাহিত করত। কেননা সর্বপ্রথম 
শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করেছিলেন ও নিজেদের বিরোধ 
মীমাংসার জন্য বিনা দ্বিধায় তারই ফায়সালা মেনে নিয়েছিলেন। 
ইসলামই হয়ে দাঁড়িয়েছিল তাদের সম্মান, মর্যাদা ও একমাত্র 
গৌরব ৷ আল্লাহ বলেন: 
পি ৪১১৭ (O S25 NESS ৬ CHS ভে এগ 5 ) 
[১ 


21 


“তোমাদের নিকট আমরা এমন এক গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে 
তোমদের মর্যাদার কথা রয়েছে, তোমরা কি বুঝতে পারছ না?” £ 


তিনি আরো বলেন: 

এ 6) উ$ ৮5622 ৮০৮ ৬ ৫৫3৩1 29 EA 55650) 
[৮৮-৮7-১০৯১ ০৮৭ ধর 5৬০৮৩ ৩৩০) 

“তোমার কাছে যে কিতাব অহীর মাধ্যমে পাঠানো হয়েছে তা শক্ত 

করে ধরে থাক, নিশ্চয়ই তুমি সঠিক পথে রয়েছে। এটা তোমার 


ও তোমার লোকদের জন্য এক মর্যাদার বিষয়। আর তোমাদেরকে 
এর জন্য জবাবদিহি করতে হবে।” 5 


আসলে সুন্দর সুন্দর কথা, রঙ বেরঙ্র কল্পনা ও নানা ধরনের 
প্রতারণার সাহায্যে ইসলামের সাথে শত্রুতা করার জন্য ও 
ইসলামের নিজ মাটিতেই তার কবর রচনার অশুভ উদ্দেশ্যে 
পাশ্চাত্যের শ্বীষ্টানরা সর্বপ্রথম এই আরব জাতীয়তাবাদ প্রবর্তন 
করে। পরে ইসলামের শত্রু অনেক আরব তা গ্রহণ করে এবং 
তাদের অনুকরণকারী মূর্খ ও সরল লোকেরা প্রতারিত হয়। এতে 


4 আল-আত্মিয়া , ১০ 
+, আয-যুখ্রুফ, ৪৩-৪৪ 
22 


বিধর্মীরা সর্বত্র পুলক বোধ করে। অথচ ইসলামের নীতি অনুযায়ী 
আরব কিংবা অন্য যে-কোন জাতীয়তাবাদ প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ও 
মহাপাপ। এই প্রচার মূলত ইসলাম ও মুসলিমদের জন্য একটি 
সুস্পষ্ট প্রতারণা । এর প্রথম কারণ: 


আরব জাতীয়তাবাদ মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে 


আরব জাতীয়তাবাদ মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এটা 
অনারব মুসলিমকে তার ভাই আরব মুসলিম থেকে পৃথক করে, 
আবার আরবদের পরস্পরের মধ্যেও বিভেদ সৃষ্টি করে; কারণ 
আরবদের সবাই এই মতবাদ সমর্থন করে না। তাদের একদল 
এটা সমর্থন করলেও আর একদল তা করে না। আর যে মতবাদ 
মুসলিমদের বিভক্ত করে ভিন্ন ভিন্ন দলে পরিণত করে, তা 
অবশ্যই ভ্রান্ত এবং ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্যের পরিপন্থী। কারণ, 
ইসলাম ডাক দেয় এক্য ও সংহতির প্রতি এবং সত্য, ন্যায় ও 
তাকওয়ার জন্য পারস্পরিক সহযোগিতার প্রতি। 


পবিত্র কুরআনের ভাষায়: 


a» 20 sg20 


i 45 2 25৮54 522% ৪58০ রিড cas 854 2 PELL 
১) ০205 Al ৬০55 075১5158555 3 GF পচা এড et; © 


23 


6586 2৫7 69312552591 2৩ ৪৫ এটি গা তে 
তের এরর শে UM 8 306 5৮ রা ও HE 

[rN idles 015৯০] © 3১428 
“হে ঈমান গ্রহণকারীগণ ! তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় 
কর এবং পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সবাই 
একত্রে আল্লাহর রজ্জুকে শক্তহাতে ধরে থাকো, বিচ্ছিন্ন হয়োনা। 
আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর। কেননা, 
তোমরা ছিলে একে অপরের শক্র। তারপর আল্লাহ তোমাদের 
বিরোধ দূর করে দিলেন। আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই 
হলে। তোমরা অগ্নিকুন্ডের প্রান্তদেশে অবস্থান করছিলে । আল্লাহই 
সেখান থেকে তোমাদের রক্ষা করেছেন। এমনিভাবে আল্লাহ 
তোমাদের জন্য তাঁর নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা ঠিক 
পথে চলতে পার।”€ 


BU ৬৪ % esl ও Ab ও ৩৪৯০০ 4৮০৪ এ ওয়া %) 
292 ALE HB ডি Lol ও আকা ডি Cs oN 
[7+-5€ 291 al {OO LSS 


? সূরা আলে ইমরান: ১০২-১০৩ 


24 


শক্তিশালী করেছেন। তিনি মুমিনদের মাঝে পারস্পরিক বন্ধুত্বও 
স্থাপন করে দিয়েছেন। তুমি পৃথিবীর গোটা সম্পদ ব্যয় করেও 
তাদের মধ্যে এই বন্ধুত্ব স্থাপন করতে পারতে না। অথচ আল্লাহ 
তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করেছেন। তিনি সর্বজয়ী, মহাকুশলী।”? 


৩৪ 5০820 52 [শিট HLS LS 55 এ ৩৬৯০) 
Iriel © 52 9৩ ০৯৯ ৬ 5867 ১০ ওমা 


“তাঁর দিকে একান্তভাবে মনোযোগী হয়ে। আর তাঁকে ভয় কর ও 
নামায কায়েম কর। আর মুশরিকদের দলভুক্ত হয়োনা, যারা 
তাদের দ্বীনকে খণ্ড খণ্ড করে দলে দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক 
দুলই নিজের নিকট যা আছে তাই নিয়ে খুশী রয়েছে” 


ইসলাম এমনিভাবে বিভেদ-বিচ্ছিনতার বিরোধিতা করেছে এবং 
এক্য-সংহতি রক্ষার জন্য আমরণ সত্যের রজ্জুকে আকড়ে ধরার 
ডাক দিয়েছে। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে, জাতীয়তাবাদ 
এবং ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। এর আরও 


”. সুরা আনফাল, ৬২ 
১, আর রূম, ৩১ 
25 


প্রমাণ, এই মতবাদ অর্থাৎ আরব জাতীয়তাবাদ আমাদের পশ্চিমা 
শক্রদের নিকট থেকে আমদানী হয়েছে। এর আড়ালে ওদের 
আসল উদ্দেশ্য “বিভক্ত কর ও শাসন কর” এই অশুভ কৌশলে 
মুসলিমদেরকে কত ক্ষতইনা করেছে, যা ভাবতে গেলে হৃদয় 
ভারাক্রান্ত হয় এবং চোখ অশ্রুসজল হয়ে ওঠে। 


যে, খ্ৰীষ্টীয় উনবিংশ শতাব্দীর শেষের দিকে পশ্চিমারা সিরিয়ার 
খ্ৰীষ্টান মিশনারী দলগুলোর মাধ্যমে সর্বপ্রথম আরব জাতীয়তাবাদ 
প্রচার শুরু করে। তখন এই প্রচারের উদ্দেশ্য ছিল তুকীদেরকে 
আরবদের থেকে পৃথক করে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির 
সূচনা করা। ক্রমে এই প্রচার সিরিয়া, ইরাক ও লেবাননে ছড়িয়ে 
পড়ে এবং প্রায় ষাট বছর পর ১৯৯০ খ্রীষ্টাব্দে প্যারিসে এর প্রথম 
সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর থেকে এই প্রচার দ্রুত বেড়ে যায় 
এবং ক্রমে একটি আন্দোলনে রূপ নেয়। মৃত্যুদন্ড দিয়ে তুকীরা 
এই আন্দোলন নির্মূল করার চেষ্টা করে। জামাল পাশা সিরিয়ায় 
এসব মৃত্যুদন্ড কার্যকর করেছিল। তাহলে আমরা কি মনে করতে 
পারি যে, আমাদের শক্ররা আরব জাতীয়তাবাদ প্রবর্তন ও এর 


26 


কাজ করছে? অসম্ভব। তারা আমাদের কল্যাণ কিংবা স্বার্থ 
কোনটাই চায় না। তাদের উদ্দেশ্য একটাই। আর তা হল, 
আমাদের ধ্বংস করা, আমাদের এঁক্য টুকরা টুকরা করা ও 
আমাদের দ্বীনের যেটুকু আছে তাও নিশ্চিহ্ন করা। এই প্রচার 
মূলত: পাশ্চাত্যের একটি সাম্রাজ্যবাদী অস্ত্র যা মুসলিমদের মাঝে 
বিভেদ সৃষ্টির মাধ্যমে দ্বীন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার 
লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে। 


আশ্চর্যের বিষয়, আমাদের তরুণ সমাজ ও লেখকদের অনেকেরই 
-আল্লাহ ওদের হেদায়েত করুন- এই বাস্তবটি জানা নেই। তাই 
তারা মনে করে, ইসলামের তুলনায় আরব জাতীয়তাবাদের 
ভিত্তিতে এঁক্যবদ্ধ হলে ও এই মতবাদের পৃষ্ঠপোষকতা করলে 
আরবদের উপকার এবং তাদের শক্রর ক্ষতি বেশী হবে। 
নি:সন্দেহে এ এক ভুল ধারণা ও বাস্তবতা বিরোধী বিশ্বাস। হ্যাঁ, 
এটা ঠিক যে নিজ স্বার্থের বিরুদ্ধে যে কোন জোটই সাম্রাজ্যবাদী 
শক্তির জন্য দুশ্চিন্তার কারণ । কিন্তু ইসলামভিত্তিক জোট ও এঁক্যে 
তার শংকা তুলনামূলকভাবে বেশী। এজন্যই সে আরব 
জাতীয়তাবাদ আন্দোলনে সন্তুষ্ট এবং আরবদেরকে এই 


27 


আন্দোলনে উৎসাহিত করার কাজে নিবেদিত। সাম্রাজ্যবাদী শক্তির 
উদ্দেশ্য, আরবদেরকে ইসলাম থেকে দূরে রাখা ও আল্লাহর সাথে 
তাদের বন্ধন ছিন্ন করা। কারণ, তারা যদি ইসলামকে হারায় 
তাহলে আল্লাহর প্রতিশ্রুত সাহায্য হতে বঞ্চিত হবে; যে সাহায্যের 
প্রতিশ্রুতি তিনি পূর্বোল্লিখিত দুটি আয়াত ও এই আয়াতটিতে 
দিয়েছেন: 


SASSY না 5 2৪১০ ১ hf a Sn ১৫ 4 তা, 
499 ST ৬০ 76575851519 58৫৫] 20021 ০ 
22 ১ ৯ 2 ১: 5 EE ৯১ ৮9 ® ১৯ ge 


[5-৮:01৯১১০] রি 


“আল্লাহ্‌কে যারা সাহায্য করবে, আল্লাহ তাদের সাহায্য করবেন। 
নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, সর্বজয়ী। তারা এমন রোক, যাদেরকে 
যাকাত দেয়, সৎকাজের নির্দেশ দান করে এবং অন্যায় কাজ 
থেকে বিরত রাখে । আল্লাহই সকল কাজের পরিণামের মালিক ৷” 


9 


+ , আল- হজ্জ , ৪০-৪১ 
28 


জ্ঞানীরা সবাই জানে যে, দুটো ক্ষতির মধ্যে যদি যে-কোন একটি 
অপরিহার্য হয় তবে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য দুটোর মধ্যে 
ক্ষুদ্রতর ক্ষতিটি গ্রহণ করাই উত্তম। এ এক শাশ্বত নিয়ম। 
সামজ্যবাদী শক্তি এ নিয়মটি জানে এবং এ ক্ষেত্রে তারা এই 
নিয়মই অনুসরণ করেছে। অতএব আমাদেরকে সব রকমের ক্ষতি 
ও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শয়তান, সাম্রাজ্যবাদ ও 
তাদের দোসরদের প্রতারণা সম্পর্কে সর্বদা সজাগ থাকতে হবে। 
আল্লাহ আমাদের সহায় হোন। 


উপরোক্ত আলোচনায় বোঝা গেল যে, আরব জাতীয়তাবাদ 
ইসলামের প্রতি একটি বৈরী আচরণ ও ইসলামের নিজ ভূখন্ডে 
তারই সাথে এক লড়াই। আরবরা এই প্রচারে সাড়া দিলে 
নিজেরাই নিজেদের মারাত্মক সর্বনাশ ডেকে আনবে। এই প্রচার 
তাদের মর্যাদা, সম্মান, শক্তি ও কর্তৃত্বের প্রকৃত উৎস ইসলাম 
থেকেই তাদেরকে দূরে সরিয়ে নেবে। কোন বুদ্ধিমান আরব তাই 
এহেন একটি প্রচারে কিছুতেই সাড়া দিতে পারে না। প্রখ্যাত 
ইসলামী লেখক আবুল হাসান নদভী তার (&ে -।/০ $ ৯৮ 
৩০!) (হে আরব! তোমরা তা আমার নিকট স্পষ্ট শুনে নাও) 
নামক পুস্তিকার ২৭ ও ২৮ পৃষ্ঠায় চমৎকার বলেছেন: 


29 


“অত্যন্ত দুঃখ ও লজ্জার বিষয় যে, বর্তমানে আরব বিশ্বে কতিপয় 
লোক আদর্শ ও লক্ষ্যবিহীন ত্রারব-জাতীয়তাবাদ প্রচার করছে। 
এর উদ্দেশ্য শ্রেষ্ঠ নবীর উপস্থাপিত ভিন্ন ভিন্ন জাতি, ব্যক্তি ও 
খন্ডিত মানবগোষ্ঠিকে সমন্বয়কারী আদর্শ এবং ইসলামের সুদৃঢ় 
আত্মিক বন্ধন হতে বিচ্ছিন্ন হওয়া বৈ আর কিছুই নয়। বলা 
বাহুল্য, এটা একটা জাতীয় অপরাধ এবং এ অপরাধ এ জাতির 
ইতিহাসে লেখা সবগুলো জাতীয় অপরাধকে হার মানায়। এ এক 
ধ্বংসাত্মক আন্দোলন এবং এটা ইতিহাসের সকল ধ্বংসাত্মক 
আন্দোলন থেকে অধিক ক্ষতিকর। এই আন্দোলন জাতীয় বিনাশ 
ও সামাজিক আত্মহননের এক অশুভ চূড়ান্ত পদক্ষেপ ৷” 


হযরত হাসানের রাদিয়াল্লাহু আনহু বংশধর আরব-বিশারদ এই 
মনীষী বিশ্ব পরিস্থিতি নিরীক্ষা ও বিভিন জাতীয়তাবাদী 
আন্দোলনের অশুভ পরিণতি পর্যালোচনা করার পর এই উক্তি 
করেছেন। অতএব আরব জাতীয়তাবাদের এই ক্ষতিকর 
আন্দোলন আরব ও মুসলিমদের আজ কত বড় বিপদের সম্মুখীন 
করছে তা উপলব্ধি করার সময় এসেছে। আল্লাহ সকলকে এর 
অনিষ্ট থেকে রক্ষা করুন এবং আরব ও অন্য সকল মুসলিমকে 


30 


তাদের পূর্বপুরুষদের সঠিক পথে ফিরে যাবার তাওফীক দান 
করুন। 


আজকাল ইসলামের সুহৃদ ও ইসলাম প্রচারে উদ্যমী লোকদের 
সংখ্যা নিতান্তই কম। পক্ষান্তরে ইসলামবিরোধী ও তার বিধান ও 
শিক্ষাসমূহ অমান্যকারীদের সংখ্যা অনেক বেশী। এমতাবস্থায় 
ইসলামের সন্তানদের একান্ত কর্তব্য জাতীয়তাবাদ ও তার 
সহযোগিত করা, মানুষের নিকট ইসলামের মহিমা তুলে ধরার 
চেষ্টা করা এবং ইসলামের গুণাবলী ও তার সুন্দর নীতিমালার 
প্রচার তথা শির্ক, বিদ'আত, কুসংস্কার ও গোঁড়ামিমুক্ত তার 
মহান শিক্ষাসমূহের প্রসারে নিজেদের প্রচেষ্টা নিয়োজিত করা। 
পারবে ও ইসলামের জন্য উদ্যম ও তাকে সংরক্ষণ করার শক্তি 
ফিরে পাবে এবং অকাট্য যুক্তির সাহায্যে ইসলাম বিরোধীদের 
সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হবে। তাই সামর্থনুযায়ী 
ইসলামের প্রত্যেক সন্তানের জন্য এ এক অপরিহার্য কর্তব্য। 
আল্লাহর নিকট আমাদের প্রার্থনা, তিনি যেন সবাইকে এই কর্তব্য 
পালনের শক্তি দান করেন। তিনি আমাদের অন্তর ও আমল 


সংশোধন করে দেন এবং ইসলামকে শক্তিশালী করে ও সকল 
শত্রুর বিরুদ্ধে অচিরেই তাকে বিজয়ী করে মুসলিমদের চোখ 
শীতল করেন। 


আরব জাতীয়তাবাদ জাহেলিয়াতের অন্যতম উপাদান 


কারণ এই যে, ইসলামের দৃষ্টিতে জাহেলিয়াতের প্রতি আহবান 
সম্পূর্ণ নিষিদ্ধ। অসংখ্য উদ্ধৃতির মাধ্যমে এ ব্যাপারে ইসলামে 
কঠোর সাবধানবাণী ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। এসব উদ্ধৃতিতে 
শুধুমাত্র ইসলাম যে কয়টি বহাল রেখেছে তাছাড়া জাহেলী যুগের 
যাবতীয় রীতিনীতি ও কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে । আর আরব 
জাতীয়তাবাদ প্রচার যে জাহেলিয়াতেরই একটি অংশ তাতে কোন 
সন্দেহ নেই৷ কারণ, তার ডাক ইসলামের জন্য নয় কিংবা তার 
সহযোগিতা সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়, বরং তার বিপরীত। 
জাহেলিয়াতের আহ্বান তখনকার লোকদের ভাগ্যে বহু দুঃখ-দুর্দশা 
ও সর্বনাশা যুদ্ধ টেনে এনেছিল, যাতে তাদের জানমাল, মানসম্মান 
সবই নষ্ট হয়েছিল এবং পরিণামে তাদের এক্য ভেংগে গিয়ে 
অন্তরে শত্রুতা ও ঘৃণার জন্ম হয়েছিল, আর গোত্রে গোত্রে দেখা 
দিয়েছিল মারাত্মক বিভেদ। শাইখুল ইসলাম ইব্ন তাইমিয়া (র) 


32 


যেমন বংশ, দেশ, জাতি, মাযহাব, তরীকা ইত্যাদি-জাহেলিয়াতেরই 
এক একটি নিদর্শন। একবার এক আনছার ও এক মুহাজিরের 
মধ্যে বিবাদ লেগে গেলে উভয়ে “হে আনসারগণ ও হে 
মুহাজিরগণ” সম্বোধনে যার যার সম্প্রদায়কে সাহায্যের জন্য ডাক 
দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভতসনা 
করে বলেছিলেন: 


(৫০4৩৫ 0 al ৪৭৪ 
“জাহেলিয়াতের দিকে আহ্বান জানানো হচ্ছে! অথচ আমি 


তোমাদের মাঝেই রয়েছি এই ঘটনায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ 
হয়েছিলেন” 


পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন: 
9 ৩9 JN Del ES ও ১ ৩৮ ও ৩০ ৯ 
০৩ এ এ ২ 91505 ও ৩৮০ BSI SO 
[rr :০/১০]] € 17529 485 জনা এ 
“তোমরা তোমাদের ঘরে অবস্থান কর এবং প্রথম জাহেলিয়াতের 
ন্যায় নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করোনা নামায কায়েম কর 


33 


ও যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি অনুগত 
থাক।” 5 


তিনি আরো বলেন: 

[AN Hel EF Edie ১ জা FI) 
“কাফেররা যখন তাদের অন্তরে জাহেলীয়াতের উত্তেজনা ও বিদ্বেষ 
সৃষ্টি করল।” 
আবু দাউদে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 

০০০৯3 ০৮০০ 46 এ 3৪14০ 0৯05 এ 41 55 ৩ ৮৩ চেক 
(৮ ৫০৬ ০৮ 


“যে ব্যক্তি পক্ষপাত ও পরবিদ্বেষ গ্রহণের আহ্বান জানায়, সে 
আমাদের লোক নয়, যে পক্ষপাত ও পরবিদ্ধেষের জন্য লড়াই 
করে, সে আমাদের লোক নয় এবং সে পক্ষপাত ও পরবিদ্বেষ 
পোষণকারী অবস্থায় মারা যায়, সেও আমাদের লোক নয়।” 


1০ আল-আহ্যাব, ৩৩ 
34 


সহীহ মুসলিমে উদ্ধৃত বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


de ol 24), ol fe ol ও 3 ৯1৮০5 আঁ এ! ৪9 dl ob 

(১ 
নির্দেশ দিয়েছেন। যাতে কেউ কারও ওপর অত্যাচার কিংবা 
অহংকার না করে।” 


এতে কোন সন্দেহ নেই যে, জাতীয়তাবাদ প্রচারকারীরা পক্ষপাত 
ও পরবিদ্বেষ প্রচার করে। তারা পক্ষপাত ও পরবিদ্বেষের জন্য 
মাথা গরম করে ও সংঘর্ষে লিপ্ত হয়। এতেও কোন সন্দেহ নেই 
যে, জাতীয়তাবাদ মানুষকে অত্যাচার ও অহংকারের পথে নিয়ে 
যায়। কেননা এই জাতীয়তাবাদ কোন আসমানী দ্বীন নয় যে, তার 
অনুসারীদেরকে অত্যাচার ও অহংকার থেকে বিরত রাখতে পারে। 
বরং এটা এমন একটা জাহেলী মতবাদ যা কেবল তাকে নিয়েই 
গর্ব করতে এবং অন্যায়ভাবে হলেও তারই পক্ষাবলম্বন করার 
জন্য অনুসারীদের প্ররোচিত করে। বিষয়টি গভীরভাবে চিন্তা 
করতে হবে। তাহলেই সত্য পরিষ্কার হয়ে ওঠবে। 


35 


এ সম্্পকিত উদ্ধৃতিসমূহের মধ্যে তিরমিযী ও অন্যান্যদের বর্ণিত 
একটি হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
৩৭১৭ ৮৯৩৪ ০৬৭৬ 0০৯১ Al ies ES CAN ২ DON 
5৪০৭ ০৪ 39 ols ০০ ৪৩ Pb NS AMP ALF 

(5৯2১ ১1 ৯০ 
“আল্লাহ তোমাদের থেকে জাহেলিয়াতের পক্ষপাত ও পরবিদ্বেষ 
এবং পূর্বপুরুষদের নিয়ে গর্ব করার প্রথা অপসৃত করেছেন। 
মানুষ হয় আল্লাহ্ভীরু মুমিন, অন্যথায় দুক্বর্মা পাপী। সকল মানুষ 
আদমের বংশধর আর আদম মাটির তৈরী। একমাত্র তাকওয়ার 
মাপকাঠি ছাড়া অন্য কোন উপায়ে একজন আরব একজন অনারব 
থেকে কিছুতেই শ্রেষ্ঠ নয় ৷” 


হাদীসটির সাথে কুরআনের এ আয়াতটিরও অর্থগত মিল রয়েছে: 
এ Cd ও উঠি SS ৩৪৪৪৩ UL এ) 
€ ৪2৮25 HSL ০ Af এ (9 ৩ 9০৩ 

[1৮:৩৯] 


“হে মানুষ ! আমরা তোমাদেরকে একজোড়া নারী-পুরুষ থেকে 
সৃষ্টি করেছি এবং পারস্পরিক পরিচয়ের জন্য বিভিন্ন জাতি গোত্রে 


36 


পরিণত করেছি। আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাধিক 
মর্যাদাবান সে-ই যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ্ভীরু।” ।! 


এই পবিত্র আয়াতটিতে আল্লাহ তা'আলা স্পষ্ট করে বলে দিয়েছেন 
যে, তিনি মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন 
কেবলমাত্র পারস্পরিক পরিচিতির সুবিধার জন্য, গর্ব কিংবা 
শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা করার জন্য নয়। তাছাড়া তিনি সবার মধ্যে 
ঘোষণা করেছেন। উপরোক্ত হাদীসের মর্মীর্থও ঠিক তাই। 
হাদীসটিতে এই দিক-নির্দেশও রয়েছে যে, জাহেলী যুগের প্রথা 
অহঙ্কার ও বংশ-মর্ধাদা নিয়ে গর্বের প্রতিযোগিতা করা। কিন্তু 
ইসলাম তার বিপরীত। ইসলাম মানুষকে বিনয়, তাকওয়া এবং 
আল্লাহর সন্তুষ্টির জন্য পারস্পরিক হদ্যতার ডাক দেয় এবং সকল 
জাতির মানুষ নিয়ে গঠিত প্রকৃত মুসলিমদেরকে এমনভাবে এক 
দেহ ও এক অন্্রীলিকার ন্যায় সংঘবদ্ধ হতে শেখায়, যাতে 
একজনের শক্তিতে আরেকজন শক্তি পায় এবং একজনের ব্যথায় 
আরেকজন ব্যথিত হয়। সহীহ হাদীসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


! . আল-হুজুরাত , ১৩ 
37 


(- ০৮০ ৩৯ ৩৯০ 7১ ৮৩৩ ১ 9৬৪৫ ১১৯) pall 


“মুমিনের জন্য মুমিন অক্রালিকার ন্যায়, যার একাংশ অন্যাংশকে 


শক্ত করে।” 


এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাতের 
আঙ্গুলসমূহ একত্রে বিজড়িত করে বলেন: 


Sl ০19] ১০। JS ৮৯৮০৩৪৪৯159 Sly ও ৩০০ Jaa) 

(৫৮419 ৯৬ ০192৩ এ ভীত pas এ 
“পারস্পরিক হদ্যতা, সহানুভূতি ও দয়ার দিক থেকে মুমিনগণ 
যেন একটি দেহ, যার কোন একটি অঙ্গে কষ্ট অনুভব হলে গোটা 
দেহে জ্বর ও নিদ্রাহীনতা দেখা দেয়।” 


সহানুভুতি ও ব্যথায় ব্যথিত হবার এরূপ মহান নীতি প্রচার করে? 
অবশ্যই করে না। বরং জাতীয়তার নীতি হল, যারা এই মতবাদ 
গ্রহণ করে তাদের প্রতি বন্ধুত্ব, আর যারা একে মেনে নিতে পারে 
না তাদের সাথে শত্রুতা । অতএব মুক্তিকামী প্রত্যেক মুসলিমকে 
জাগ্রত হতে হবে এবং পক্ষপাত ও গোঁড়ামিমুক্ত হয়ে ন্যায্য- 


38 


নিরপেক্ষ দৃষ্টিতে বাস্তবকে অবলোকন করতে হবে। আল্লাহ 
আমাদেরকে মুক্তির পথে পরিচালিত করুন। 


সহীহ হাদীসে বর্ণিত আছে: একবার আনসার ও মুহাজির 
সম্প্রদায়ের দুই বালকের মধ্যে বিরোধ লেগে যায়। মুহাজির 
বালক ‘হে মুজাজিরগণ' এবং আনসার বালক ‘হে আনসারগণ' 
বলে নিজ নিজ সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করে। কথাটি রসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কানে গেলে তিনি বলেন, 
“জাহেলিয়াতের দিকে আহ্বান জানানো হচ্ছে ! অথচ আমি 
তোমাদের মাঝে এখনও বেঁচে আছি।” মুহাজির ও আনসার 
আল্লাহর নিকট দু'টো প্রিয় নাম। উভয়ের প্রশংসা করে আল্লাহ 
বলেছেন: 


১৮০৮ AE উট ১০৭ জলা ও SIN SA) 

945 HUE এ ভি তত ১5 FEED 0 
22 নিলা ০ বিভা 

[DAO ১2৯০১০৫1511 


39 


“মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম পর্যায়ের, আর যারা 
তাদের প্রকৃত অনুসারী, আল্লাহ্‌ তাদের সকলের ওপর সন্তুষ্ট এবং 
তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট ৷” 12 


তা সত্বেও মুহাজির হয়ে মুহাজিরদের কিংবা আনসার হয়ে 
আনসারদের সাহায্য প্রার্থনা করায় যদি জাহেলিয়াতের দিকে 
আখ্যায়িত হয়ে জাতীয়তার নামে সাহায্য প্রার্থনা করছে এবং 
জাতীয়তার জন্য উত্তেজিত হয়ে উঠেছে" তাদের অবস্থাটা কি? 
এদের ক্ষেত্রে ‘জাহেলিয়াতের দিকে ডাক দিয়েছে, কথাটি 
অধিকতর প্রযোজ্য নয় কি? আশা করি, বিষয়টি এখন অত্যন্ত 
পরিস্কার ৷ 


হারিস আশৃ*আরী থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

৪174] ৪ ৮০১ HEE Jag 00 20) ও এ »শ dl ob 
(৬১5১৩ 0 


£ _ আত-তাওবা, ১০০ 
40 


কাজের নির্দেশ দিয়েছিলেন।” 


কাজগুলো উল্লেখ করার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
৪১০০৮) ১৬1১ ২০৬০ dl 2৩৬ ৪০৭ Bl ows শিপন bly) 
4২০ ০১৯৩৪ ১ ০৩ এও ০৯ এট ৯৮৬৯1 ৬০ ৬০ এট ৪০৬৯ 
(০৩৯ ৫ ৩৮১৯ ২৯৩ ৪১০০৯ ০১৩০ 22 0D) 
আমাকে সেগুলোর নির্দেশ দিয়েছেন। কাজগুলো হল: শ্রবণ ও 
আনুগত্য, জিহাদ, হিজরত ও জামায়াত তথা সংঘবদ্ধভাবে থাকা 
(পৃথক না হওয়া)। যে ব্যক্তি সংঘবদ্ধ জীবন থেকে এক বিঘত 
পরিমাণ দূরে সরে যাবে সে তার গলা থেকে ইসলামের বন্ধন 
খুলে ফেলবে, যতক্ষণ না আবার ফিরে আসে। আর যে ব্যক্তি 
জাহেলিয়াতের মতার্দশ গ্রহণের আহবান জানাবে সে জাহান্নামের 
জ্বালানিতে পরিণত হবে।” 


41 


একজন প্রশ্ন করলেন: হে আল্লাহর রাসূল ! যদি সে নামায-রোজা 

করে তবুও? তিনি বললেন: 

৮৩ Sl dl S80 1৯০১ 1০ 4 ০) (৩০১ ৮৯০ 9) 
(433135০4548) ০৪ 

“যদিও সে নামায-রোযা করে এবং মনে করে যে, সে মুসলিম। 

অতএব তোমরা আল্লাহর দেয়া সম্বোধনে ডাকবে, যিনি 


এ সম্পর্কিত সব হাদীসের মধ্যে এই সহীহ হাদীসটি সর্বাধিক 
সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, জাতীয়তাবাদ প্রচার একটি ভ্রান্ত ও 
জাহেলী প্রচার, এবং এর প্রচারকরা নামায-রোযা করলেও এবং 
নিজেদেরকে মুসলিম মনে করলেও জাহান্নামের ইন্ধন হবার 
যোগ্য। এ এক ভয়ানক হুমকি ও জোরালো সতর্কবাণী, যা 
প্রত্যেক মুসলিমকে জাহেলী মতবাদসমূহ থেকে সাবধান করে 
দেয়। এসব মতবাদকে তাদের প্রচারকরা মোহিনী পত্র-পত্রিকা, 
জাঁকালো বক্ৃতামালা এবং ভিত্তিহীন ও অবস্তব কল্পনাবিলাসে 
সাজিয়ে রাখলেও আসলে এগুলো মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতারণা । 
আল্লাহ আমাদেরকে এসব প্রতারণা ও তাদের নিকৃষ্ট পরিণতির 
হাত থেকে রক্ষা করুন। 


42 


বিভ্রান্তকর প্রচারণা ও তার জবাব 


এখানে একটি সংশয় নিরসন করা প্রয়োজন; তা হল, 
জাতীয়তাবাদীরা বলে বেড়ায় যে, আরব জাতীয়তাবাদ প্রচারের 
নামান্তর। আসলে এটা একটা মিথ্যা দাবি ও অন্যায় ধারণা। 
কারণ, আমরা আগেই বলেছি যে, আরবদের মর্যাদা ও ইসলামের 
প্রারস্তকালীন তাদের মহান কার্যাবলীর স্বীকৃতির ব্যাপারে ইতিহাস- 
জানা কোন মুসলিমের বিন্দুমাত্র সন্দেহ নেই। 41] »১০। 
১৮ (সঠিক পথের দাবি) গ্রন্থে আবুল আব্বাস ইব্‌ন 
তাইমিয়াসহ একাধিক পন্ডিত উল্লেখ করেছেন যে, আহলে 
সুন্নাতের মতে অনারবদের তুলনায় আরব জাতির লোকেরা 
অধিকতর মর্যাদার অধিকারী। ইব্‌ন তাইমিয়া কয়েকটি হাদীসও 
উদ্ধৃত করেছেন যেগুলো আরবদের অধিকতর মর্যাদার ইংগিতবহ । 
কিন্তু আরবদের মর্যাদা স্বীকার করার অর্থ এই নয় যে, তাদেরকে 
একটি স্তম্ভ বানিয়ে তার চারপাশে সবাইকে জড়ো হতে হবে এবং 
তারই ভিত্তিতে মানুষের বন্ধুত্ব কিংবা শত্রুতা নির্ণীত হবে। বস্তুত: 
এই অধিকার একমাত্র ইসলামের, যার কল্যাণে আল্লাহ্‌ তাদের 
সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। অতএব এ দু'টো জিনিসের 


43 


মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আসলে অন্যদের চেয়ে 
আরবদের এই বাড়তি মর্যাদা কিংবা তাদেরকে বিশুদ্ধ ভাষার 
অধিকারী করে ও তাদেরই ভাষায় কুরআন নাযিল করে এমনকি 
তাদেরই ভাষাভাষী থেকে বিশ্বজনীন রাসূল পাঠিয়ে আরবদের 
প্রতি আল্লাহ্‌ যে অনুগ্রহ করেছেন, এর কোনটাই পরকালে 
আল্লাহ্‌র নৈকট্য অর্জনে তাদের কিছুমাত্র সহায়ক কিংবা তাদের 
মুক্তির গ্যারান্টি হবে না, যদি তাদের মধ্যে ঈমান এবং তাকওয়া 
না থাকে। তাছাড়া এই বাড়তি মর্যাদা ও বিশেষ অনুগ্রহ দ্বীনের 
দিক থেকে অন্যদের তুলনায় তাদের অধিক মর্যাদার কারণ হতে 
পারে না। পূর্বোল্লিখিত আয়াত ও হাদীস অনুযায়ী সর্বাধিক 
তাকওয়ার অধিকারী ব্যক্তি সকল মানুষের মধ্যে আল্লাহর নিকট 
সর্বাধিক মর্যাদার অধিকারী ৷ বরং অন্যদের তুলনায় আরবদের এই 
বাড়তি মর্যাদার জন্য তাদের উচিত অন্যদের তুলনায় আল্লাহর 
বেশী শোকর করা ও যে দ্বীনের কারণে আল্লাহ তাদের উর্ধ্বে 
উঠিয়েছেন তার সাহায্যের জন্য নিজেদের প্রয়াস বৃদ্ধি করা। 
জাতীয়তাবাদ কিংবা অন্য কোন বিষাক্ত আদর্শ বা অশুভ প্রচারে 
কর্ণপাত না করে তাদের উচিত এ দ্বীনের জন্যই বন্ধুত্ব করা এবং 
এ দ্বীনের জন্যই শত্রুতা করা। কেবলমাত্র বংশই যদি তাদের 
এতটুকু কল্যাণ করতে পারত, তাহলে আবুলাহাব প্রমুখ জাহান্নামী 


44 


হত না। ঈমান ছাড়া বংশ যদি আদৌ কোন কাজে আসত, তাহলে 
সহীহ হাদীসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 
না: 
“হে কুরাইশ গোত্রের লোকেরা ! তোমরা আল্লাহর সাথে 
নিজেদের লেনদেনের সম্পর্ক ঠিক করে নাও। আল্লাহর শাস্তি 
থেকে রক্ষায় আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না।” 
অতএব ‘আরব জাতীয়তাবাদ প্রচারের বিরোধিতা করলে 
আরবদের হেয় করা হয় কিংবা তাদের মর্যাদা অস্বীকার করা হয়। 
এটা একটা অমূলক কথা। পবিত্র শরীয়াতে কিংবা গোঁড়ামিমুক্ত 
সুস্থ যুক্তিতে এর কোনই ভিত্তি নেই। 
জাতীয়তাবাদীদের কেউ কেউ এই কথা বলে আরও একটি 
সংশয় সৃষ্টি করছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

(১১০০১ ০১ ০১১৯) ০১১1) 
আরবরা লাঞ্চিত হলে ইসলাম লাঞ্চিত হবে।” কেউ আবার 
হাদীসটি এভাবে বর্ণনা করেছে, 


45 


(eID oe ৬১১৯1 ১০1১0) 
“আরবরা সম্মানিত হলে ইসলাম সম্মানিত হবে।” 


তারা বলে: এতে বোঝা যায় যে, আরব জাতীয়তাবাদের 
পৃষ্ঠপোষকতা ও প্রচার করলে ইসলামেরই পৃষ্ঠপোষকতা ও প্রচার 
করা হয়। এর জবাব হল: কথাগুলো শ্রবণ-বিভ্রাট, সত্যের 
অপলাপ এবং সত্য মিথ্যা যাই হোক হাদীসটির ভুল ব্যাখ্যাপ্রসূত। 
কেননা বাস্তব ঘটনা এই উক্তির বিপরীত। বদর ও খন্দকের যুদ্ধে 
সম্মান ও আত্মপ্রকাশ সূচিত হয়েছিল। পক্ষান্তরে, উহুদের যুদ্ধে 
আরবরা জয়ী হলেও তাদের সে বিজয়ে মুসলিমদের লাঞ্কনা ও 
সদয় হয়ে তাদের শেষ পরিণতি শুভই করেছিলেন। তাহলে কী 
করে বলা সম্ভব যে, আল্লাহ্‌কে অবিশ্বাসকারী ও তাঁর দ্বীনের 
বিরুদ্ধে যুদ্ধরত আরবদের বিজয় ইসলামেরই বিজয়? বস্তুত: এই 
উক্তি যে করেছে সে সত্যের বিপরীত কথা বলছে। সত্যকে 
মিথ্যার আবরণে লুকিয়ে সে চায় দুর্বল দৃষ্টিসম্পন্ন লোকদের ধোঁকা 
দিতে। 


46 


এরপর ফিরে আসিছি উদ্ধৃত হাদীসটির সত্যতা প্রসংগে । আমি 
পরিষ্কার বলতে চাই যে, এই হাদীসটির সনদ দুর্বল এবং এটি 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহীহ 
হাদীস নয়। হাফেয আবুল হাসান হাইসামী তাঁর "মাজমা আয- 
যাওয়াঈদ' গ্রন্থে লিখেছেন যে, “আরবরা লাঞ্চিত হলে ইসলাম 
লাঞ্চিত হবে” হাদীসটি আবু ইয়া'লা বর্ণনা করেছেন, যার সনদে 
(সুত্র তালিকায়) ইব্‌ন আল-খাত্তাব আল-বাসরী রয়েছেন, যাকে 
আল-আয্দী প্রমুখ দুর্বল বলেছেন এবং ইব্‌ন হিব্বান নির্ভরযোগ্য 
বলেছেন। 

জীবন বৃত্তান্তে লিখেছেন: “আবু হাতেম বলেন যে, আমি তাকে 
চিনি না। আল-আযদী বলেছেন, তার বর্ণিত হাদীস সুপরিচিত 
বলে স্বীকৃত নয়।” 

আমি বলি, হাদীসটির সনদে আলী যায়দ ইব্‌ন জাদ‘আনও আছেন 
যিনি অধিকাংশ হাদীস বিশারদের মতে দুর্বল। তাই প্রমাণস্বরূপ 
তাঁর হাদীস গ্রহনযোগ্য নয়। আর এই হাদীসে তাঁর থেকেও 
দুর্বলতর বর্ণনাকারী অর্থাৎ উল্লিখিত মুহাম্মাদ ইব্‌ন আল-খাত্তাৰ 
থাকতে কিভাবে তা গ্রহণযোগ্য হতে পারে? ইব্‌ন হিব্বান যে 


47 


তাঁকে নির্ভরযোগ্য বলেছেন তা মেনে নেয়া যায় না। তার কারণ, 
তিনি অসতর্ক বলে পরিচিত। তাছাড়া অন্যরাও তাঁর বিপরীত 
বলেছেন। 


আর হাদীসটি যদি সত্যও হয় তাহলে তার অর্থ হবে, “সেই 
আরবরা লাঞ্চিত হলে ইসলাম লাঞ্চিত হবে যারা ইসলামের পতাকা 
বহান করছে ও ইসলাম প্রচার করছে, সেই আরবরা লাঞ্চিত হলে 
নয় যারা ইসলামের শত্রু ও ইসলাম ছাড়া অন্য কিছু প্রচার 
করছে।” তাছাড়া হাদীসে এমন কিছু কখনো বর্ণিত হতে পারে না 
যা পবিত্র কুরআন ও সহীহ হাদীসসমূহের পরিপন্থী। কেননা, 
আল্লাহর কালাম কিংবা রাসুলের বাণী স্ববিরোধী নয়। আর সুন্নাহ 
(হাদীস) কুরআনের বিরোধিতা করে না বরং সমর্থন করে ও তার 
সংক্ষিপ্ত বক্তব্যের ব্যাখ্যা দেয়। 


পবিত্র কুরআনের বক্তব্য অনুযায়ী কল্যাণ ও সাফল্যের জন্য 
আল্লাহর প্রতি ঈমান ও তার দ্বীনের পৃষ্টপোষকতা অপরিহার্য শর্ত। 
হাদীসে এর পরিপন্থী কোন কথা থাকতে পারে না। অতএব, 
মুমিনদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং বিভ্রান্তকর সংশয়, 
মিথ্যা হাদীস ও ভ্রান্ত মতবাদ সম্পর্কে সতর্ক হতে হবে| বিপদ 


কিন্ত অনেক বড় এবং আল্লাহ যাকে রক্ষা করবেন সে-ই রক্ষা পাবে। তাই 


48 


সকলের উচিত তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করা ও তাঁরই ওপর 
ভরসা রাখা। তাছাড়া আল্লাহর দ্বীনকে বোঝার জন্য আপ্রাণ চেষ্টা 
করা ও দ্বীনের আদর্শে সর্বদা অটল থাকা সকলের কর্তব্য। এছাড়া 
সাফল্যের অন্য কোন বিকল্প পথ নেই। 


ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী 


এই প্রসঙ্গে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর একটি হাদীস বিশেষভাবে উল্লেখযোগ্য । 
কল্যাণ সম্পর্কে জানতে চাইছিল আর আমি জানতে চাইছিলাম 
অকল্যাণ সম্পর্কে। আমার উদ্দেশ্য ছিল, যাতে অকল্যাণ থেকে 
নিজেকে রক্ষা করতে পারি। আমি বললাম: হে আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" আমরাতো জাহেলিয়াত ও 
অকল্যাণের মাঝে ছিলাম। আল্লাহ্‌ আমাদের এই কল্যাণ এনে 
দিয়েছেন। এই কল্যাণের পর আর কি কোন অকল্যাণ আসতে 
পারে? তিনি বললেন, “হ্যাঁ” আমি বললাম: এ অকল্যাণের পর 
কি আবার কোন কল্যাণ আসবে? তিনি বললেন, “হ্যা”, তবে 
তাতে একটা বিপত্তি থাকবে ।” আমি বললাম: সে বিপত্তি কি 


49 


রকম? তিনি বললেন, “একদল লোক আমার আদর্শ ছাড়া অন্য 
আদর্শ অনুসরণ করবে এবং আমার পথ ছাড়া অন্য পথে 
পরিচালিত হবে।” আমি বললাম: এ কল্যাণের পর আর কোন 
অকল্যাণ আছে কি? তিনি বললেন, “হ্যা”, জাহান্নামের দ্বারে দ্বারে 
কতিপয় আহ্বানকারী থাকবে । যে তাদের ডাকে সাড়া দেবে 
তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে।” আমি বললাম: হে 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ! আমি যদি ওদের 
যুগ পাই, তখন আমার প্রতি আপনার নির্দেশ কি? তিনি বললেন, 
“তুমি মুসলিম জামায়াত ও তাদের নেতার সঙ্গে থেকো।” আমি 
বললাম: তাদের যদি সে রকম কোন জামায়াত কিংবা নেতা না 
থাকে? তিনি বললেন, “তাহলে সেসব দলের প্রত্যেকটি থেকে 
দূরে থেকো, যদিও তোমাকে এ অবস্থায় আমরণ কোন গাছের 
শিকড় কামড়ে থাকতে হয়।” বুখারী ও মুসলিম হাদীসপ্রন্থে 
উল্লেখিত এই মহান হাদীসটি অগ্রিম বলে দিয়েছে যে, আজকের 
লাগামহীন স্বাধীনতা ও নানারকম বিশৃংভ্খলা প্রচার করছে, সবাই 
জাহান্নামের দ্বারে দ্বারে আহ্বানকারী। তারা নিজেরা তা জানুক 
কিংবা না জানুক। তাদের অন্যায় প্রচারে যে সাড়া দেবে তাকেই 


50 


তারা জাহান্নামে নিক্ষেপ করবে। সন্দেহ নেই, এই মহান হাদীসটি 
নবুওয়াতের অন্যতম নিদর্শন এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর সত্য রাসূল হবার অন্যতম প্রমাণ। কেননা, 
সংঘটিত হবার পূর্বে তিনি ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন এবং তিনি 
যেমন পূর্বাভাস দিয়েছিলেন ঠিক তেমনটিই ঘটেছে। আল্লাহর 
নিকট আমরা নিজেদের ও সকল মুসলিমদের জন্য বিভ্রান্তিময় 
মোহাচ্ছন্নতা থেকে মুক্তি কামনা করছি। তাঁর নিকট আমাদের 
আরও প্রার্থনা, তিনি যেন মুসলিমদের নেতৃবৃন্দকে সেই যোগ্যতা 
বিরোধী কার্যকলাপ রুখতে সক্ষম হয়। 


আরব জাতীয়তাবাদ কাফিরদের বন্ধুত্বে উৎসাহ যোগায় 


আরব জাতীয়তাবাদ আন্দোলন নিষিদ্ধ হবার তৃতীয় কারণ এই 
যে, এই মতবাদ অমুসলিমদের বংশধর কাফির ও ধর্মবিরোধী 
আরবদের বন্ধু ভাবতে, এদের সাথে মেলামেশা করতে এবং 
বিরুদ্ধে এদের সাহায্য নিতে উৎসাহিত করে। এতে একদিকে 
যেমন বিরাট ক্ষতির আশঙ্কা রয়েছে তেনি অন্যদিকে এটা 


51 


অনারব নির্বেশেষে কাফিরদের শত্রু জ্ঞান করার নির্দেশ এবং 
তাদের সাথে বন্ধুত্ব স্থাপন ও মেলামেশার ব্যাপারে নিষেধাজ্ঞা 
রয়েছে। এ সম্পর্কিত অনেক উদ্ধৃতির মধ্যে একটি আয়াত 
বিশেষভাবে উল্লেখযোগ্য: 


160 52 827 ডগা? ডা 94255 ভা ভুত) 
© Sl টা এড ও TS) Hs AY Hs MES 5 2s 
Bs ৩০৪১ ও 5৪ Sk 5 ৩৮০৫ ০৮৪০ ও ad 9৪ 
15৫5 6 ৬ sso ৩৯৪ উ AS Ed ও এ জা ৬০ 

[০৭ ০৭:১1] LO ০০১১ 44 
“হে ঈমানদারগণ ! তোমরা ইয়াহুদী ও শ্বীষ্টানদেরকে বন্ধুরুপে 
গ্রহণ করোনা, তারা একে অপরের বন্ধু। তোমাদের কেউ তাদের 
সাথে বন্ধুত্ব করলে সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ জালিম 
কওমকে হেদায়েত করেন না। তুমি দেখছ, যাদের অন্তরে ব্যাধি 
রয়েছে তারা ওদের মাঝে ধাবিত হয় আর বলে: আমাদের 
বিপদের আশঙ্কা রয়েছে।” 1১ 


1১ আল-মায়েদাহহ,৫১-৫২ 
52 


সুবহানাল্লাহ! আল্লাহর কথা কত খাঁটি, তাঁর বক্তব্য কত স্পষ্ট ! 
এই জাতীয়তাবাদীরা আরব জাতীয়তার চারপাশে মুসলিম ও 
কাফির সবাইকে সংঘবদ্ধ হবার ডাক দিয়ে বলে: আমাদের 
বিপদের আশঙ্কা রয়েছে। আমাদের ভয়, সাম্রাজ্যবাদ আমাদের 
সম্পদ লুট হতে পারে। আর তাই তারা ইয়াহুদী, খ্রীস্টান, 
পারসিক, পৌত্তলিক, ধর্মত্যাগী প্রত্যেকটি আরবকে আরব 
জাতীয়তাবাদের মাপকাঠিতে বন্ধু জ্ঞান করে আর বলে: এই 
জাতীয়তাবাদের নীতি ধর্মের বিভিন্নতা সত্তেও আরবে আরবে 
কোন পার্থক্য করে না। তাহলে এটা কুরআনের সাথে সংঘাত ও 
আল্লাহর নির্ধারিত সীমামূহের পরিষ্কার লঙ্ঘন নয় কি? এতে কি 
দ্বীনের জন্যই বন্ধুত্ব-বৈরিতা ও প্রেম-ঘৃণার নির্দেশ লঙ্ঘিত হয় না? 
কী এক ভয়ানক ভ্রান্তি আর জঘন্য নীতি এই আরব জাতীয়তাবাদ 
! কুরআন যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, মুমিনদের সাথে 
বন্ধুত্বের আর কাফিরদের সাথে শত্রুতার আহবান জানায়। কিন্তু 
আরব জাতীয়তাবাদ এটা অস্বীকার করে এবং এই নীতির 
বিরোধিতা করে। 


[16:50] ঠা el এ ls 9১) 


53 


“হে নবী ! তুমি জিজ্ঞেস কর: তোমরা বেশী জান, না আল্লাহ ?” এ 
মহান আল্লাহ আরও বলেছেন: 
€৭0 SFE LE 3155 oA ES 3 
[১:০০] 9৮ 25০৩ 386 ms US 5 
“হে ঈমানদারগণ ! তোমরা আমার ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে 
গ্রহণ করো না।” 
“তোমাদের মধ্যে যে তা করবে সে সঠিক পথ হারিয়ে 
ফেলবে ১1” 
জাতীয়তার নীতি অনুযায়ী মুসলিম, কাফির সবাই বন্ধু। অথচ 
আল্লাহ বলেন: 
চা 7 BAL 57 ও Ey 48%5 ৬ 25 321৫1 67$৪) 
এ HS 2 9 ১ তা তি Of উস ৬০ PT) ৪ 
৩৩৫০5 হত 39 HES ৫ পা জের DO 2 5 ৩ SS 
rio NO 


i সূরা আল-বাকারাহ: ১৪০ । 
* সূরা আল-মুমতাহানাহ: ১। 


54 


“তোমাদের জন্য তিনি দ্বীনের সেই বিধানই দিয়েছেন যার নির্দেশ 
তিনি নৃহকে দিয়েছিলেন, যা এখন তোমার কাছে অহির মাধ্যমে 
পাঠিয়েছি এবং যার নির্দেশ আমরা ইব্রাহীম, মূসা ও ঈসাকে 
দিয়েছিলাম। তা এই যে, তোমরা দ্বীন কায়েম কর এবং দ্বীনের 
ব্যপারে ভিন্ন ভিন্ন হয়োনা।” *€ 


আল্লাহ আরও বলেন: 

৩1৮58 6 সু 9 জি লে ও ই ভিন SE SY 

259৩5581459 64 ১৪ এগ ৩১১ ৩৪ ৩১০ ৩০০ li 

3 শি! IBN ৪০5 BL ৮ ভঁ এ মর ভা 
[tcl (© all 21) এ 


ইব্রাহীম ও তাঁর সংগীদের মাঝে তোমাদের জন্য এক সুন্দর 
আদর্শ রয়েছে। তারা তাদের কওমকে বলে দিয়েছিল: তোমাদের 
সাথে এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদাত করছ তাদের 
সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদের নীতি ও 
আদর্শের সাথে বিরোধ ঘোষণা করলাম এবং আমাদের ও 


' . আশ-শুরা , ১৩ 
55 


তোমাদের মাঝে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষ সূচিত হল, 
যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে ।” 17 
অন্য এক আয়াতে বলা হয়েছে: 
55 A255 ASE ৬5 S59 শখ els BL SAR UF ২৫ ১ 
[৭:31১৩৭] 45752 রর 4) ৫9 sll: 7৫ 
“আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী লোকদেরকে তুমি আল্লাহ ও তাঁর 
রাসূলের দুশমনদের ভালবাসতে দেখবেনা, তারা তাদের বাপ- 
দাদা, সন্তান-সন্ততি, ভাই-বন্ধু কিংবা স্বগোত্রীয় হলেও ৷” *8 
পক্ষান্তরে জাতীয়তার নীতি কিংবা বলা যায় জাতীয়তাবাদ 
প্রচারকদের নীতি বলে: ধর্মকে জাতীয়তা থেকে দূরে সরাও, 
ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখ এবং নিজেদের জাতীয়তার 
চারপাশে সংঘবদ্ধ হও। তা হলেই তোমাদের স্বার্থ উদ্ধার হবে 


এবং গৌরব ফিরে পাবে। ইসলাম যেন তাদের একটি বাধা ও 
তাদের গৌরব অর্জনের পথে একটি অন্তরায়। আসলে এটা 


" ., আল-মুমতাহানা, ৪ 
18 . আল-মুজাদালা, ২২ 


56 


মূর্খতা, বিভ্রান্তি ও ধোঁকাবাজি এবং ইসলামের বিরুদ্ধে বড় 
রকমের এক মিথ্যা অপবাদ। 


পবিত্র কুরআনের বহু আয়াতে মুমিনদের সাথে বন্ধুত্ব ও 
কাফিরদের সাথে বৈরিতা বজায় রাখার নির্দেশ উচ্চারিত হয়েছে। 
অধিকন্তু কাফিরদের সাথে বন্ধুত্ব সম্পর্কে সাবধান করা হয়েছে। 
যেহেতু কুরআনের অনুসারীদের এসব আয়াত অজানা নয়, তাই 
সেগুলোর বিস্তারিত উল্লেখ নিষ্প্রয়োজন। কোন বুদ্ধিমান লোক 
কিছুতেই মানতে পারেনা যে, আবু জাহল, আবু লাহাব, উক্বা 
ইব্‌ন আবি মু'ঈত, নাদার ইব্‌ন হারিস এবং রাসূলুল্লাহর সময় ও 
রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু 
আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবায়ে কেরাম এবং 
তাঁদের পদাঙ্ক অনুসরণকারী আরবদের ভাই কিংবা বন্ধু হতে 
পারে। এটা জঘন্যতম ভ্রান্তি ও চরম মূর্খতা। তবু জাতীয়তার 
নীতি অনুযায়ী এটাই অপরিহার্য হয়ে পড়ে। যদিও তার কোন 
কোন প্রচারক অজ্ঞতাবশত: কিংবা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একথা 
অস্বীকার করে। 


পতাকাতলে এঁক্যবদ্ধ ও জোটবদ্ধ হয় এবং শত্রর বিরুদ্ধে একটি 
একক দেহ ও এক সুদৃঢ় অট্রালিকায় পরিণত হয়। এ জন্য তিনি 
তাদের সাহায্য, সম্মান ও শুভ পরিণামের প্রতিশ্রুতি দিয়েছেন। 
পূর্বে বর্ণিত অনেক আয়াতেও এর উল্লেখ রয়েছে। 


আল্লাহ বলেন: 
Ee ELL ৭০০১০) 19155) 2০৬ 5s Le এ 20353 
2 ওযা ও A SIL; CAS ৬০ জর্জ Asi CS 
HE 976 ভি ০০43 ১:54 OLB 5 92425 
[০০:১৯] € ও ৩১১০1 এল) DS I 
“তোমাদের মধ্যে যারা ঈমান এনে সৎকাজ করে, তিনি তাদেরকে 
যমীনে উত্তরাধিকারী করবেন, যেমন তাদের পূর্ববর্তীদের 
করেছিলেন। আর তাদের জন্য সেই দ্বীনকে শক্তিশালী করে 


দিবেন যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন এবং তাদের 
ভয়-ভীতির পর আবার নিরাপত্তা দান করবেন। যখন তারা 





58 


আমারই ইবাদাত করবে এবং আমার সাথে কোন কিছুকে শরীক 
করবে না।” *? 


তিনি আরো বলেন: 

[17:৬০] ও) ৩০০০] ৩ ES ৩০০৯ 
“আমার রাসূল বান্দাদের জন্য আমার কথা পূর্বেই নির্ধারিত হয়ে 
আছে। তাঁরা সাহায্যপ্রাপ্ত এবং আমার সৈন্যরা বিজয়ী।” % 


এভাবে আল্লাহ তাঁর রাসূল ও মুমিন সৈনিকদের সাহায্য ও 
বিজয়দান, পৃথিবীতে তাঁদের উত্তরাধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের 
দ্বীনকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর আল্লাহ্‌র 
প্রতিশ্রুতি সত্যই হয়। তিনি বলেন: 


ভি ৩5 এ EEE BE 5 ৩৪4 428 চিজ জেরা SS 
20 ৮০৮ 4155 ৫2 ০ 
[0:৮0] 4 © al ০৬৬ এ ০০৪১ 


“ এটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তাঁর প্রতিশ্রুতি বঙ্গ করেন 
না৷” £ 


 . আন-নূর, ৫৫ 
£ , আস-সাফৃফাত, ১৭১-১৭৩ 
59 


অবশ্য কখনও কখনও এই প্রতিশ্রুতি অনুপস্থিত দেখা যায়। তার 
কারণ মুসলিমদের ত্রুটি এবং আল্লাহর প্রতি ঈমান ও তাঁর দ্বীনের 
প্রতিরক্ষাসংক্রান্ত আল্লাহর নির্দেশ পালনে তাদের ব্যর্থতা। সেটা 
আমাদের অপরাধ, ইসলামের অপরাধ নয়। বিপদ আমাদের 
পাপের ফলেই এসেছে। 


আল্লাহ বলেছেন: 
৮৫ ৩61১5 Sl ELS CS Ie ৩৪ এডি) 
[ 1)92]1] 


“তোমাদের যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফলে, আর 
অনেকগুলো তিনি নিজগুণে ক্ষমা করে দেন।” ** 


অতএব আরব-অনারব সকল নেতা ও সর্বসাধারণের উচিত 
আল্লাহর নিকট তওবা করে তাঁর দ্বীনকে শক্ত হাতে ধরা, আল্লাহর 
হক সম্পর্কে পরস্পরকে সদুপদেশ দেয়া, তাঁর শরী'আতের বিধান 
মেনে নেয়া এবং আল্লাহর পথে জিহাদ করা। তাহলেই তারা 
বিজয় লাভ করবে এবং তাদের শত্রু পরাস্ত হবে। আর আমরা তা 


£& . আয-যুমার, ২০ 
££ , আশ-শুরা, ৩০ 
60 


করতে পারলে সংখ্যা ও সাজ-সরঞ্জাম স্বল্প হলেও পৃথিবীতে 

আমাদের প্রতিষ্ঠা অর্জিত হবে। আর একটা কথা, শত্রু সম্পর্কে 

সতর্ক থাকা ও তার বিরুদ্ধে সম্ভব সকল শক্তি প্রস্তুত রাখা 

আমাদের এক গুরুত্বপূর্ণ ঈমানী কর্তব্য। একে কোনমতেই 

অবহেলা করা যায় না। আল্লাহ বলেছেন: 

€ ও ৩৪১3 SE 50 Sie LS 9 জা ৬ 
RAE 


“হে মুমিন ! তোমরা তোমাদের সাবধানতা অবলম্বন কর।”2১ 
তিনি আরও বলেন: 

[7 ২00৬] 2 ০০57 ৩০৮5) 
“তাদের বিরুদ্ধে যত পার শক্তি প্রস্তুত রাখ।” ** 


মুসলিমদের জন্য কাফিরদের বন্ধুত্ব কিংবা শত্রুর বিরুদ্ধে ওদের 
সাহায্য গ্রহণ অবৈধ। কেননা ওরাও শত্রু এবং সুযোগ পেলে 
ওরাও বড় রকমের ক্ষতি করতে পারে। আল্লাহ কাফিরদের সাতে 
বন্ধুত্ব হারাম করেছেন এবং তাদের সাথে মেলামেশা করতে 


2, আন-নিসা, ৭১ 
£ , আল-আন্ফাল, ৬০ 
61 


নিষেধ করে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, যারা ওদের 
বন্ধুজ্ঞান করবে তারা ওদেরই অন্তর্ভুক্ত এবং জানিয়ে দিয়েছেন যে, 
এরা সবাই জালিম। ইতোপূর্বে বর্ণিত স্পষ্ট আয়াতসমূহে এর 
উল্লেখ রয়েছে। তাছাড়া মুসলিম শরীফে আয়েশা রাদিয়াল্লাহু 
আনহা থেকে বর্ণিত হাদীসে আছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বদর পানে রওয়ানা হলেন। তিনি যখন 'হার্রা আল- 
ওয়াবরা'তে ছিলেন তখন একটি লোক সেখানে রাসূলুল্লাহর সাথে 
মিলিত হয়। লোকটির সাহস ও বীরত্বের কথা সবাই বলাবলি 
করত। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগীরা তাই 
লোকটিকে দেখে অত্যন্ত খুশী। কিন্তু সে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সাথে মিলিত হয়ে যখন তাঁকে বলল, “আমি 
আপনার সহযাত্রী হয়ে আপনার কষ্টের অংশীদার হতে এসেছি”। 
তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন : 
81৯১ 4৬ ০ “তুমি আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান 
এনেছ? লোকটি ভলল, “না”। তিনি বললেন: ৩৮. ১৬ (১৬ 
এ,৯ “তাহলে তুমি ফিরে যেতে পার, আমি কোন মুশরিকের 
সাহায্য নেব না।” লোকটি চলে গেল। তারপর আমরা যখন 
'আশ-শাজারা'তে পৌঁছি, তখন লোকটি আবার এসে পূর্বের ন্যায় 


62 


একই কথা বলল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 
তাকে একই জবাব দিলেন। অর্থাৎ তিনি ‘না’ বলে দিলেন। তিনি 
বললেন 4২ ৩১০. ৬৬ ০৯১১ “তুমি ফিরে যাও, আমি কোন 
মুশরিকের সাহায্য নেব না।' লোকটি ফিরে গেল। কিন্তু “আল - 
বীরা’ নামক স্থানে সে আবার এল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে এবারও প্রথমবারের মতই বললেন: 4১ ১০ 
₹৯-১) “তুমি আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান এনেছ? 
লোকটি এবারে বলল, ‘হ্যঁ’। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন: 31৮৬ “তাহলে চল।” এই মহান 
হাদীস আমাদেরকে মুশরিকদের সাহায্য বর্জন এবং কেবলমাত্র 
মুমিনদের সাহায্য গ্রহণ করার পথনির্দেশ দেয়। এই হাদীসেই 
প্রমাণিত হয় যে, নিজেদের সৈন্যদলে বিধর্মীদের প্রবেশ করতে 
দেয়া মুসলিমদের উচিত নয়। এই বিধর্মীরা আরব হোক কিংবা 
অনারব। তার কারণ, কাফির মাত্রই মুসলিমদের শক্র। তাকে 
বিশ্বাস করা যায় না। তাছাড়া আল্লাহর শত্রদেরও জানতে দেয়া 
দরকার যে, মুসলিমরা তাদের সাহায্যের মুখাপেক্ষী নয়। কেননা, 
মুসলিমদের সম্পর্ক আল্লাহর সাথে, এবং তারা সে সম্পর্ক রক্ষায় 
নিবেদিতপ্রাণ। আর বিজয়? সেতো আল্লাহরই হাতে, আর কারো 


63 


হাতে নয়। সংখ্যা ও সরঞ্জাম স্বল্প হওয়া সত্তেও আল্লাহই 
মুসলিমদের সে বিজয়ের ওয়াদা করেছেন। ইতোপূর্বে বর্ণিত 
কুরআনের আয়াতসমূহে এই ওয়াদার উল্লেখ রয়েছে। তাছাড়া 
ইসলামের প্রথম যুগে মুসলিমদের সে বিজয় অর্জিত হয়েছিল। 
কাফিরদের সাহায্যগ্রহণ ও তাদের সাথে বন্ধুত্ব ও মেলামেশার 
বিপক্ষে আল্লাহ বলেছেন: 


[টি Jez HENS 5 5 ES 15:92 CE fe 
ও 5 9৬ 5 AL ০ জে ও Sil ox এ 26 ও 
[MA dls এ] ও 825 28 | খা ৮ 


“হে ঈমানদারগণ! তোমরা অন্যদের সাথে গোপন সম্পর্ক স্থাপন 
করো না। তারা তোমদের মনে অশান্তি সৃষ্টির কাজে কখনও ক্ষান্ত 
হয় না। তোমাদের যাতে কষ্ট হয় তারা তাই চেয়েছে। তাদের মুখ 
থেকেই শত্রুতা প্রকাশ পেয়েছে। আর অন্তরে যা লুকানো আছে 
সেতো আরও ভয়াবহ। আমরা তোমাদের জন্য নিদর্শনাবলী প্রকাশ 


£ , আল-ইমরান, ১১৮ 


64 


অতএব দেখা যাচ্ছে পবিত্র কুরআন ও মহানবীর সুন্নত 
কাফিরদের বন্ধুত্ব, সাহায্যগ্রহণ ও তাদের সাথে গোপন সম্পর্ক 
স্থাপনের কঠোর বিরোধী। বান্দার কল্যাণ আল্লাহই সবচেয়ে ভাল 
জানেন এবং তাদের নিজেদের চেয়েও বান্দার প্রতি তিনি অধিক 
সদয়। অতএব আরব বা অনারব কাফিরদের বন্ধুত্ব ও সাহায্য 
গ্রহণের মধ্যে যদি বড় কোন কল্যাণ থাকতই তাহলে আল্লাহ তার 
অনুমতি অবশ্যই দিতেন। কিন্তু তিনি এর বিরাট অকল্যাণ ও 
অশুভ পরিণামসমূহ জানেন বলেই তা নিষিদ্ধ করেছেন এবং যারা 
একাজ করে, তাদের নিন্দা করেছেন। তিনি অন্যান্য আয়াতে 
জানিয়ে দিয়েছেন যে, কাফিরদের সাথে ঘনিষ্ঠতা ও মুসলিমদের 
সৈন্যবাহিনীতে তাদের যোগদান মুসলিমদের ক্ষতি করে এবং 
এতে তাদের উদ্বেগ বৃদ্ধি ছাড়া আর কিছু ফল হয় না। তিনি 
বলেন: 
গড ৫51৪০ জী 9৬ এ চিএ জী BS ) 
[Noe ০5৭ ols 
“হে ঈমানদারগণ ! তোমরা যদি কাফিরদের কথা অনুযায়ী চল, 
তাহলে তারা তোমাদের পশ্চাতে ঠেলে দেবে এবং তোমরা এতে 


65 


ক্ষতিগ্রস্তই হবে। বরং আল্লাহই তোমাদের বন্ধু, আর তিনি শ্রেষ্ঠতম 
পৃষ্ঠপোষক ৷” & 


তিনি আরো বলেন: 

১2৫৯: LAS ASN; JE NL SG ৬ HE 3 
[54:০১] © SELLE Bl ৩৯:০৯ EAT 

“তারা যদি তোমাদের সাথে যোগ দেয় তাহলে তোমাদের উদ্বেগ 

বাড়ানো ছাড়া আর কিছু করবে না। তারা তোমাদের মাঝে 


গোলযোগ সৃষ্টির জন্য তৎপর থাকবে। তোমাদের মধ্যে তাদের 
গুপ্তচর আছে। আল্লাহ জালিমদের ভালই জানেন” * 


কাফিরদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখা ও তাদের নিকট সাহায্য 
চাওয়া যে কত ক্ষতিকর এবং এর পরিণাম যে কত মারাত্মক, তা 
বোঝানোর জন্য এসব আয়াত যথেষ্ট। সেই পরিণাম থেকে আল্লাহ 
মুসলিমদের রক্ষা করুন। 


আল্লাহ বলেন: 


£ , আল-ইমরান, ১৪৯-১৫০ 
£ , আত-তওবা, ৪৭ 
66 


প্রিভিউ 


ay [5 [52 i টি 553 58719 2420 ৩৯2৪5 ৫৬০ 
[Y\ LAN GO SS EM) 25 
“মুমিন নারী-পুরুষ একে অপরের বন্ধু”। * 


রা ০ » 


কতো ও 8 ৩৫০৪ ৮5 উ os চস 253 Lie এট ৯ 


কু 


[vr JNU © 2S SUS; 


“আর যারা কাফির তারা একে অপরের বন্ধু। তোমরা যদি তা না 
মান তাহলে পৃথিবীতে অশান্তি ও বিরাট গোলযোগ সৃষ্টি হবে।” % 


মহান আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে, মুমিন মুমিনের বন্ধু আর 
কাফির কাফিরের বন্ধু। অতএব মুসলিমরা যদি তা না মানে, আর 
কাফিররা মুসলিমদের সাথে মেলামেশা করে একে অপরের বন্ধুতে 
পরিণত হয়, তাহলে সেই অশান্তি ও বিরাট গোলযোগ হবেই। 
শত্রুদের সাথে মুসলিমদের সংমিশ্রণ ও পারস্পরিক বন্ধুত্বের ফলে 
তাদের অন্তরে সংশয় ও অন্যায়পন্থীদের প্রতি এক ধরণের টান 
সৃষ্টি হয়। ফলে তাদের কাছে সত্য অস্পষ্ট হয়ে পড়ে। অশান্তি ও 


£ , আত-তাওবা ৭১ 
£& , আল-আনফাল , ৭৩ 
67 


গোলযোগ সৃষ্টির মূল কারণ এখানেই। আজকের বাস্তব ঘটনাও 
ঠিক তাই। ইসলামের দাবিদার অধিকাংশ লোক আজ কাফিরদের 
সাথে বন্ধুত্ব বজায় রেখে চলেছে, তাদের সাথে মেলামেশা করছে। 
সে কারণে সবকিছু তাদের কাছে বিজড়িত হয়ে পড়েছে। তারা না 
পারছে সত্য-মিথ্যার পার্থক্য করতে, না সুপথ-কুপথ তারতম্য 
করতে এবং না পারছে নির্ণয় করতে কারা আল্লাহর বন্ধু, আর 
কারা শয়তানের সুহদ। তাই গোলযোগ সৃষ্টি ছাড়াও এমনসব 
ক্ষতি সাধিত হয়েছে যার হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। 


জাতীয়তাবাদের কোন এক প্রচারকের মতে খ্রীস্টানদের সাথে 
বন্ধুত্ব রাখা ও তাদের সাহায্য নেয়া বৈধ ৷ তার যুক্তি এই আয়াত: 


নু ৬ বনি aE 6. ss EEE যা রা 
৩৪? STE GN 5৯25 9830 BIE ০৪৩ এ i340 } 


[/৫:-] ধ © 95/455 36 9৩০ 


“তুমি দেখবে, সব মানুষের মধ্যে ইয়াহুদী ও মুশরিকরা 
মুমিনদের সব চেয়ে বড় শত্রু, আর যারা বলে যে, আমরা খ্রীষ্টান, 
বন্ধ হিসেবে তারা মুমিনদের অধিকতর নিকটবর্তী ।” 3০ 


৯», আল-মায়েদাহ, ৮২ 
68 


উক্ত প্রচারকের দাবি, যেহেতু এই আয়াতে অন্যদের তুলনায় 
খীষ্টানদেরকে বন্ধু হিসেবে মুমিনদের অধিক নিকটবর্তী বলা 
হয়েছে, তাই আয়াতটি শ্রীস্টানদের সাথে বন্ধুত্বের বৈধতা প্রমাণ 
করে। আসলে এটা পরিষ্কার ভুল এবং কুরআনের মনগড়া ব্যাখ্যা, 
যা স্পষ্ট আয়াতসমূহের পরিপন্থী। এই ব্যাখ্যা সেইসব হাদীসেরও 
পরিপন্থী, যাতে আহলে কিতাব (ইয়াহুদী ও খ্রীষ্টান) ও অন্যান্য 
কাফিরদের বন্ধুত্ব থেকে সাবধান করে দেয়া হয়েছে এবং তাদের 
সহায়তা বর্জন করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 


UU ১ ০১০০1৯০৩21০ OLAS এও ৩০) 


“কুরআন সম্পর্কে যে নিজের মনগড়া কথা কলবে, সে যেন 
জাহান্নামে তার স্থান ঠিক করে নেয়।” 


কুরআনের এক আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা করতে হবে। 
কোন আয়াতের এমন কোন ব্যাখ্যা দেয়া যাবে না যা অন্যান্য 
আয়াতের পরিপন্থী। আর আল্লাহর মর্জি এই আয়াতটিতে খ্রীষ্টান 
ও অন্যান্য কাফিরদের বন্ধুত্ব নিষিদ্ধকারী আয়াতসমূহের পরিপন্থী 
কিছু নেই। উক্ত প্রচারক যা বলেছে তা তার ভুল বোঝার জন্য 
এবং আয়াতটির তাৎপর্য উপলব্ধিতে অক্ষমতার কারণে । তাছাড়া 


69 


আয়াতটির ব্যাখ্যাকালে পন্ডিত, বিশ্বস্ত ও নেতৃস্থানীয় 
তাফসীরকারদের উক্তির সাহায্য নিতেও সে ব্যর্থ হয়েছে। 
তাফসীরকারকদের মতে আয়াতটির অর্থ-যা তার শব্দাবলী থেকেও 
পরিষ্কার বোঝা যায় এই যে, শ্রীস্টানরা ইয়াহুদী ও মুশরিকদের 
তুলনায় মুমিনদের বন্ধুত্বের অনেকটা কাছাকাছি। এর অর্থ এই 
নয় যে, তারা মুমিনদের ভালোবাসে কিংবা মুমিনরা তাদের 
ভালবাসে । যদি ধরেও নেয়া যায় যে, শ্রীস্টানরা মুমিনদের 
ভালোবেসেছে কিংবা তারা তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে 
তা হলেও মুমিনরা তাদের ভালোবাসতে পারে না কিংবা তাদের 
সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। কেননা, আল্লাহ তাদেরকে 
এটা নিষেধ করে দিয়েছেন। এ সম্পর্কিত আয়াত আগেই উল্লেখ 
করা হয়েছে । যেমন: 


পে 5 2 এ ওরা 9৬ ২4 ও গু) 
€ 9 555] 44 TS 2 0 ০ 99 ০৪৫ 
[০ SU 


70 


“হে মুমিন ! তোমরা ইয়াহুদী ও শ্রীষ্টানদের বন্ধুরূপে গ্রহণ 

করোনা ।” ১ 

€ ৮0৮55 BEE ৩ ৩১১৪ খা টিন DL ৩৮৩৯ CF এ 3৯ 
[eq sel 

“আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী লোকদের তুমি আল্লাহ ও তাঁর 

রাসূলের শত্রুদের ভালোবাসতে দেখবে না।” * 


আর এতে কোন সন্দেহ নেই যে, শ্রীষ্টানরা আল্লাহ ও তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে। তারা 
আল্লাহর বিধান প্রত্যাখ্যান করেছে এবং আল্লাহ ও তাঁর রাসূলের 
বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছে। তাহলে আল্লাহ ও আখেরাতে 
বিশ্বাসীরা কী করে তাদের ভালোবাসতে পারে কিংবা তাদের সাথে 
মেলামেশা করতে পারে? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 
লাঞ্ছনা, প্রবৃত্তিপরায়ণতা ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। 


আর এক প্রচারক দাবি করেছে যে, যে-সব কাফির আমাদের 
সাথে যুদ্ধ করেনি কিংবা আমাদেরকে বাড়িঘর থেকে বের করে 


১, আল-মায়েদাহ, ৫১ 
রি আল-মু 1 ২২ 


71 


দেয়নি, আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব রাখার সুযোগ দিয়েছেন। তার 
যুক্তি কুরআনের আয়াত: 
৫৩১৩০1৫৫৮০৪ 06 এ ও SEE 0 ০৪ এপ ৫০৫ ১ 

[ARAL 0৩৮৮৪ এ 2 92211755865 2৯55 ৩ 
“যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেনি এবং 
তোমাদেরকে বাড়িঘর থেকে বের কের দেয়নি, তাদের প্রতি 
অনুগ্রহ প্রদর্শশ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ 
করেন না।” ৯ 


এ যুক্তিও আগেরটার মতই ভ্রান্ত। এটাও কুরআন সম্পর্কে 
মনগড়া উক্তি ও আয়াতটির ভুল ব্যাখ্যাদান। স্পষ্ট আয়াতসমূহে 
আল্লাহ কাফিরদের বন্ধুত্ব হারাম করে দিয়েছেন এবং তাদের সাথে 
মেলামেশা নিষিদ্ধ করেছেন। তিনি তাদের শ্রেণীভেদের কোন 
তারতম্য করেন নি। কারা আমাদের সাথে যুদ্ধ করল আর কারা 
করল না, তিনি সে পার্থক্যও করেন নি। তাহলে আল্লাহ যা বলেন 
নি মুসলিম কী করে নিজের থেকে সেই ব্যাখ্যা দিতে পারে, যা 
কুরআন ও সুন্নাহ সমর্থন করে না? সুবহানাল্লাহ, আল্লাহ কত 


+ , আল-মুমতাহানা, ৮ 


72 


সহিষ্ণু ! জ্ঞানীদের মতে উক্ত আয়াতটির মর্মার্থ: শত্তি-চুক্তি কিংবা 
মুসলিমদের বিশেষ নিরাপত্তা ও তত্বীবধানের অধীন কাফিরদের 
প্রতি অনুগ্রহ প্রদর্শন ও তাদেরকে দান-দক্ষিণা করার অনুমতি 
দান। সহীহ হাদীসে এই ব্যাখ্যার সমর্থন পাওয়া যায়। 
উদাহরণস্বরূপ: রাসূলুল্লাহর সাথে মক্কাবাসীদের সম্পাদিত শান্তি- 
চুক্তির মেয়াদের মধ্যে আবুবকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা 
আসমার মুশরিক মা পার্থিব কিছু সুযোগ-সুবিধার জন্য মদীনায় 
আসমার নিকট এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
দিয়েছিলেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটি রেশমের জামা দান 
করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটি মক্কায় তাঁর মুশরিক 
ভাইকে উপহার পাঠিয়ে দেন। এই ধরনের অনুগ্রহ অনেক সময় 
ইসলাম গ্রহণ, ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি ও অন্য ধর্মের তুলনায় 
ইসলামকে অগ্রাধিকারদানের কারণ হতে পারে। তাছাড়া এতে 
আত্মীয়তার সংযোগরক্ষা ও অভাবগ্রস্তদের সাহায্য হয়। এতে 
মুসলিমদের উপকার বৈ ক্ষতির কোন আশঙ্কা নেই। আর এটা যে 
আদৌ কাফিরদের সাথে বন্ধুত্ব নয় একটু চিন্তা করলেই তা 
পরিষ্কার বোঝা যায়। 


জাতীয়তাবাদীরা যুক্তি দেখায়, “মুসলিম-কাফির পার্থক্য না করে 
আরব জাতীয়তার ভিত্তিতে জোটবদ্ধ হলে আরবরা একটি 
শক্তিশালী ইউনিটে পরিণত হবে। ফলে শক্র তাদেরকে ভয় 
করবে ও তাদের অধিকারসমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। আর 
মুসলিমরা অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তারা দুর্বল হয়ে পড়বে এবং 
শত্রুর লালসার শিকারে পরিণত হবে।” ওরা আরও বলে, “আরবরা যদি 
ইসলামের শক্ররা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তাদেরকে 
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে এবং তাদের আশু ধ্বংস 
কামনা করবে । কেননা শত্রুর তখন আশঙ্কা, অতীত গৌরব ফিরে 
পাবার জন্য আরবরা ইসলামী লড়াইকে উস্কানি দিতে পারে। 
পরিণামে আমাদের ক্ষতি হবে, শক্রর সাথে সংশ্লিষ্ট অধিকার ও 
স্বার্থ আদায় বিলম্বিত হবে, আমাদের ওপর ওদের ক্রোধ আরো 
বেড়ে যাবে।” এই যুক্তির জবাব: যদি মুসলিমরা ইসলামকে ঘিরে 
বিধান মেনে চলে এবং শত্রু থেকে বিচ্ছিন্ন হয়ে তাদেরকে 
ও শক্রর ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। তিনি কাফির শত্রুর মনে 
এমন ভীতি সঞ্চার করবেন যাতে তারা ভয়ে মুসলিমদের 


74 


পূর্বপুরুষদের ক্ষেত্রে ঠিক যেমনটি ঘটেছিল। তাঁদের মধ্যে বিরাট 
সংখ্যক ইয়াহুদী ও খ্রীস্টান ছিল। কিন্ত তাঁরা সেই বিধর্মীদের 
সাথে বন্ধুত্ব করেন নি কিংবা তাদের সাহায্য চান নি। তাঁরা বন্ধুত্ব 
করেছিলেন এক আল্লাহ্‌র সাথে, সাহায্য চেয়েছিলেন একমাত্র 
তাঁরই। যে কারণে শত্রুর বিরুদ্ধে আল্লাহ্‌ তাঁদের সাহায্য 
করেছিলেন। কুরআন ও সুন্নাহ এর সাক্ষী এবং ইসলামের 
ইতিহাসও তাই বলে। আর মুসলিম ও কাফির সবাই একথা 
জানে। মুশরিকদের মোকাবিলার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে রওয়ানা হলেন। মদীনায় তখন 
ইয়াহুদীরা আছে। কিন্তু তিনি তাদের সাহায্য চাইলেন না। অথচ 
সংখ্যায় মুসলিমরা তখনও কম এবং সাহায্যকারীর প্রয়োজন 
তাঁদের অনেক ৷ আল্লাহর নবী ও মুসলিমরা কখনও ইয়াহুদীদের 
সাহায্য চাননি। না বদরে না উহুদে। যদিও সেসব দিনে বিশেষ 
হয়েছিল। এতে পরিষ্কার প্রমাণ হয় যে, শত্রুদের সাহায্য নেয়া, 
তাদের সাথে ঘনিষ্ঠতা রক্ষা করা কিংবা নিজেদের সেনাবাহিনীতে 
তাদের অন্তর্ভুক্ত করা মুসলিমদের জন্য জায়েয নয়। কেননা, 


75 


শত্রুকে বিশ্বাস নেই। তাদের সাথে সংমিশ্রণের ফলে মুসলিমদের 
বড় রকম সর্বনাশ হতে পারে, তাদের নৈতিকতার পরিবর্তন এবং 
নিজেদের মধ্যে সন্দেহ, ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হতে পারে। আল্লাহর 
নবী ও ঈমানদার পূর্বপুরুষদের অনুসৃত সেই রীতি যাদের সন্তুষ্ট 
করতে পারছে না, আল্লাহ্‌ যেন কোনদিন তাদের সন্তুষ্ট না করেন। 
যেহেতু ইসলামকে কেন্দ্র করে সংঘবদ্ধ হলে আল্লাহ মুসলিমদের 
ওপর সন্তুষ্ট হন এবং তাদের জন্য আল্লাহর সাহায্য সুনিশ্চিত হয়, 
তাই তাদের বিরুদ্ধে অমুসলিমদের বিদ্বেব। তাদের এই বিদ্বেষ 
কোন দিনও শেষ হবে না। তারা চায়, মুসলিমরা নিজেদের দ্বীন 
ছেড়ে দিয়ে বিধর্মীদের দলভুক্ত হয়ে যাক। মুসলিমদের একথা 
ভালভাবে উপলব্ধি করা উচিত। তারা যদি অমুসলিমদের 
হবে এবং কাফির হয়ে ইহ-পরকালের শাস্তি ও চরম দুর্দশার 
শিকার হবে। 


আল্লাহ বলেন: 

5? & ক বহি ০ bs EE ENE ওলা 22: 82৮৫. 15 

41 ৩০৯ ০৩৯ ০৪৩ ESS ৮ SIA NG ১৬ DE ৬০ ও ৯ 

4055 0 ৩ চাঙা oe BE SH এ এ ওএস 95 GH % 
[6 2১০] ধু © 7০০ 39 09৩৪ 


76 


“যতক্ষণ না তুমি ওদের ধর্ম অনুসরণ করবে, ইয়াহুদী ও খ্রীষ্টানরা 
তোমার ওপর সন্তুষ্ট হবেনা । তুমি বল, আল্লাহর পথই একামাত্র 
পথ। আর তোমার কাছে যে জ্ঞান এসেছে তার পরে তুমি যদি 
ওদের ইচ্ছানুষায়ী চল, তাহলে আল্লাহর শাস্তি থেকে রক্ষার জন্য 
উনি রি 


১5৪০ ০%) 9: ৩৮ ৯১৩০১১৪25৮৩ Sd ১০ 
ভা ও 555৮ SONS ই ভিডি উরি 
[€% ৪১৪৭] ধ SUS ৬৪:১০ 1 5৫58০? 


“তারা তোমাদের সাথে লড়তেই থাকবে; যতক্ষণ না তোমাদেরকে 
তোমাদের দ্বীন থেকে বিচ্যুত করে। অবশ্য তারা যদি তা করতে 
সক্ষম হয়। আর তোমাদের মধ্যে যারা দ্বীন থেকে বিচ্যুত হয়ে 
নষ্ট হয়ে গেল। তারা জাহান্নামের অধিবাসী। সেখানে তারা 
চিরকাল থাকবে ।” ১১ 


১ , আল-বাকারা, ১২০ 
৯, আল - বাকারা, ২১৭ 
77 


4 


J জা AEE 3 Gl AN ও ok ৬০০) 
19755 581 19 EE এটা 52 এআ সি ৩129 SA 
AAS ® SEES 2409 ০০ 


“অতঃপর তিনি তোমাকে দ্বীনের একটি বিধান দান করলেন। 
তুমি তা অনুসরণ কর, আর যারা জানে না তাদের ইচ্ছানুসারে 
চলো না। তারা আল্লাহর শাস্তি থেকে রক্ষায় তোমার এতটুকু 
উপকার করবে না। জালিমরা একে অপরের বন্ধ, আর 
মোত্তাকীদের বন্ধু আল্লাহ ।”১৫ 


এসব সুস্পষ্ট আয়াতে আল্লাহ পরিস্কার বলে দিয়েছেন যে, 
কাফিররা আমাদের শরী'আত ছেড়ে ওদের পথ অনুসরণ না করা 
পর্যন্ত আমাদের ওপর কখনও সন্তুষ্ট হবেনা। ওরা আমাদেরকে 
আমাদের দ্বীন থেকে বিচ্যুত না করা পর্যন্ত আমাদের বিরুদ্ধে 
লড়াই থামাবে না। এসব আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে 
দিয়েছেন যে, আমরা যদি ওদের কথা ও মর্জি রক্ষা করে চলি 
এবং সে অবস্থায় আমাদের মৃত্যু হয় তা হলে চিরকাল আমাদের 
জাহান্নামে থাকতে হবে। আল্লাহর নিকট আমাদের প্রার্থনা, যেসব 


৯ , আল- জাসিয়া, ১৮ 


78 


কাজে তিনি অসন্তুষ্ট এবং যেসব কাজে তাঁর শাস্তির কারণ নিহিত, 
তিনি যেন আমাদের সেসব কাজ থেকে বাঁচিয়ে রাখেন। 


আরব জাতীয়তাবাদ প্রচার নিষিদ্ধ হবার চতুর্থ কারণ এই যে, এই 
ওঠে। কারণ, অমুসলিম জাতীয়তাবাদীরা স্বভাবতই কুরআনের 
আইন মানতে রাজি হবে না। যে কারণে জাতীয়তাবাদের নেতারা 
কুরআন বিরোধী এমন কতিপয় বানানো আইন প্রবর্তন করতে 
বাধ্য হবে যা জাতীয়তাবাদী সমাজের সকলের নিকট গ্রহণযোগ্য 
হতে পারে। এ নেতাদের অনেকে কথাটি প্রকাশ্যেই বলেছে। 
নি:সন্দেহে এটা পরিষ্কার কুফর ও দ্বীনকে পরিত্যাগ করার 
নামান্তর । আল্লাহ বলেছেন: 
ও 36 ৮3 দে ও BSE ES ৩৮৪ 3৩55 ১৩৯ 
[5:4..0]4 81925151559 ৫3595 Sahil 
“তোমার প্রতিপালকের শপথ, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের 
বিরোধ মীমাংসার জন্য সম্পূর্ণ কুষ্ঠাহীন চিত্তে তোমাকে বিচারক 


79 


মেনে পুরোপুরিভাবে তোমার রায় মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত 

তারা ঈমানদার বলে বিবেচিত হবেনা ।” ১ 

{© ৩১৪৯১ ০৩৩ এ ৬০ ৬ I ৩৪ Ble EY} 
[০,:8-৩)]] 


“তারা কি তাহলে জাহেলিয়াতের আইন চায়? বিশ্বাসী লোকদের 
জন্য আল্লাহর চেয়ে শ্রেষ্ট আইনদাতা কে আছে? ৮১৪ 


[5৮ 5251] ধ 9 55940 ৪6 2 থে ১৫ 0০9 


কাফির ।” ৮ 


[5০:5১] {© ৯3] 2১ ৮9৬ 20 59915742592 


জালিম।” 4 


» , আন-নিসা , ৬৫ 
৯ , আল-মায়েদাহ, ৫০ 
+ আল-মায়েদাহ: ৪৪ ৷ 
£ , আল-মায়েদাহ , ৪৫ 
80 


[iv ৪০৩] ধ © SA 3 ৩০১৪ এ তু তে ২ 0০ 
ফাসিক |” 


যে রাষ্ট্র আল্লাহর আইন অনুযায়ী শাসনব্যবস্থা চালায় না এবং 
আল্লাহর আইন মানে না, সে রাষ্ট্র জাহেলী রাষ্ট্র, এসব স্পষ্ট 
আয়াত অনুযায়ী সে রাষ্ট্র কাফির, জালিম ও ফাসিক রাষ্ট্র। আল্লাহর 
সন্তুষ্টির প্রশ্নে সেদেশের প্রতি শত্রুতা পোষণ করা ইসলামের 
অনুসারীদের জন্য অপরিহার্য। এক আল্লাহর প্রতি ঈমান এনে 
তাঁর বিধান অনুযায়ী শাসনব্যবস্থা না চালানো পর্যন্ত এ দেশের 
সাথে বন্ধুত্ব করা মুসলিমদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ৷ 


আল্লাহ বলেন: 


নে ০ ও Ss 59 রে £ i 3 
ও ৬525) 96 Is AG ০৪০] ই ES HLS SIE 35 
(59 1595 1s UAE এরা ৩১১ ৬৪ SIS Las ms Bi 


০ 


[5::০০]] HEI ALLL ৬৮ এ Asides 
“ইব্রাহীম ও তাঁর সঙ্গীদের মাঝে তোমাদের জন্য এক সুন্দর 
আদর্শ রয়েছে । তারা তাদের কওমকে বলে দিয়েছিল: তোমাদের 


£ , আল-মায়েদাহ ৪৭ 
81 


সাথে এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করছ তাদের 
সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদের নীতি ও 
আদর্শের সাথে বিরোধ ঘোষণা করলাম এবং আমাদের ও 
তোমাদের মাঝে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষ সূচিত হল, 
যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে ।”4 


অতএব জাতীয়তাবাদের নেতা ও প্রচারকদের উচিত আত্মসচেতন 
হওয়া এবং তাদের এই প্রচারের অশুভ ও মারাত্মক পরিণতির 
কথা চিন্তা করা। তাদের উচিত জাতীয়তা কিংবা স্বদেশিকতা 
প্রচারের পরিবর্তে সর্বশক্তি নিয়োগ করে ইসলাম প্রচার করা ও 
লোকদের মাঝে ইসলামের সৌন্দর্যসমূহ ছড়িয়ে দেয়া এবং 
ইসলামের বিধানসমুহ শক্তহাতে ধরে তার শাসনব্যবস্থার প্রতি 
লোকদের আকৃষ্ট করে তোলা। তাদের জানা উচিত যে, দ্বীনের 
পথে ফিরে না এলে কিংবা নিজেদের বিরোধ মীমাংসায় দ্বীনের 
সিদ্ধান্ত না মানলে আল্লাহ তাদের ওপর প্রতিশোধ নেবেন, তাদের 
এক্য বিচ্ছিন্ন করে দেবেন এবং তাঁর নিয়ামত থেকে তাদেরকে 
বঞ্চিত করবেন। অতঃপর তাদের জায়গায় আর একদল লোক 


£ . আল-মুম্তাহানা , ৪ 


82 


পাঠাবেন যারা তাঁর দ্বীনকে শক্তহাতে ধরবে ও দ্বীনের বিরোধী 

শক্তির সাথে লড়াই করবে। আল্লাহ যেমন বলেছেন: 

1] © এট 95 ২2 425 ৩৪ JES চিক ০১) 
[YA 


“আর তোমরা যদি বিপথে যাও তাহলে তিনি তোমাদের জায়গায় 
অন্য একদল লোক পাঠাবেন। তারা তোমাদের মত হবে না।”*3 
(31525519085 25 B ০ LEE ও ৪45 5 5৫ CD 
625 তে চা 25 0 9 355 5 99 ক 19 

[to tt: টি ৩০ ৩০ এ এ? 
“তাদের যা স্মরণ করিয়ে দেয়া হয়েছিল, তারা যখন তা ভুলেই 
গেল তখন আমরা তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম। 
অবশেষে অনেককিছু পেয়ে তারা যখন বেশ খুশী, তখন আমরা 
হঠাৎ তাদের পাকড়াও করলাম। অমনি তারা দিশেহারা হয়ে 
পড়ল। এভাবে জালিম লোকদের শিকড় কেটে ফেলে হল। সকল 

ংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক ।”£ 


£ মুহাম্মদ , ৩৮ 
4. আল-আন্‌ আম, 88-৪৫ 
83 


সহীহ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(4০188 1০১19] > JD উল Do 
“জালিমকে আল্লাহ্‌ কিছুটা টিল দেন। তারপর যখন ধরেন, তখন 
আর ছাড়েন না।” 
এই কথা বলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 
আয়াত পাঠ করেন: 
€ 9255 24953181855 ০ cl fy ass ও) 
[১6 :১৪৯] 
আর আল্লাহর ধরা এমনই হয়ে থাকে, যখন তিনি জালিম 


জনবসতিগুলোকে ধরেন। তাঁর ধরা বড় যন্ত্রনাদায়ক, বড় 
কঠোর ।”% 

অতএব জাতীয়তাবাদীদের উচিত আল্লাহকে ভয় করা ও তাঁর 
নিকট তাওবা করা এবং আল্লাহর নিয়ামতের জন্য তাঁর শোকর 
আদায় করা। সাথে সাথে তাদের উচিত আল্লাহর কিতাব ও তাঁর 
রাসূলের সুন্নাতকে অগ্রাধিকার দিয়ে তদনুষায়ী নিজেরা চলা ও 


45 হুদ, ১০২ 
84 


অন্যদের চলতে বলা এবং এর বিপরীত পথ থেকে লোকদের 
সাবধান করে দেয়া। বস্তুত: এ পথেই রয়েছে সামাজিক কল্যাণ 
এবং মানসিক প্রশান্তি ও তৃপ্তি। এ পথেই ইহ-পরকালের সম্মান 
ও সুখ রয়েছে, রয়েছে আল্লাহর আযাব থেকে নিষ্কৃতির গ্যারান্টি। 
এর বিপরীত যেসব প্রচার, তার পরিণতি জাহান্নাম, মানসিক 
অশান্তি আর সামাজিক অস্থিরতা । তাতে শক্রর প্রতিপত্তি বেড়ে 
যায় এবং সুখ ও ইহকাল-পরকালের নিরাপত্তা হারাতে হয়। এ 
সম্পর্কে পবিত্র কুরআনের ঘোষণা: 


১ ত 5 30 ৬০৪ ৭৩ ও শু ৩৪ $ ৩3১ ০98 UY 
৩৪৩ ৬৬ একা চি SAL ৪০৪ 85৪5৫ BB ৩১৪১৩ ০৪2 
9০ ওত এত 06 ৪ 10 ES এ GH 85 ৪৩ 
ELE teh ০ 195৮ 95৬ ও) © ৬০ ও রা DS ৩৯০ 


[ever ab Dl © ES রি বা টা ০১5 455 


“তোমাদের কাছে আমার হেদায়েত আসবে। যে আমার হেদায়েত 
অনুযায়ী চলবে সে বিভ্রান্ত কিংবা অসুখী হবে না। আর যে আমার 
বিধান সম্পর্কে অমনোযোগী থাকবে, তার জন্য রয়েছে এক 
কষ্টসাধ্য জীবন । আর আমরা তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় 
উঠাব। সে বলবে, হে প্রভু! আমিতো দৃষ্টিমান ছিলাম, আমাকে 


85 


অন্ধ করে উঠিয়েছ কেন? তিনি বলবেন, তোমার কাছে আমাদের 
নিদর্শনসমূহ এসেছিল, তুমি তা ভুলে গিয়েছিলে। ঠিক তেমনি 
তোমাকেও আজ ভুলে যাওয়া হচ্ছে। যে সীমা লংঘন করে এবং 
তার প্রভুর নিদর্শনসমূহ বিশ্বাস করে না, আমরা তার এরকমই 
প্রতিদান দিয়ে থাকি। পরকালের আযাব অত্যন্ত কঠোর ও 
দীর্ঘস্থায়ী।” % 


এসব আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন যে, যে তার পথ 
অনুসরণ করবে, সে বিভ্রান্ত কিংবা অসুখী হবে না বরং তার 
ভাগ্যে সুপথ ও ইহকালের সুখ রয়েছে। আর যে তাঁর বিধান 
সম্পর্কে অমনোযোগী হবে তার জন্য রয়েছে পৃথিবীতে এক 
কষ্টসাধ্য জীবন, আর পরকালে অন্ধত্ব ও শাস্তি। পৃথিবীতে 
জীবনের কষ্ট বলতে, মনের আঁধার ও অস্থিরতা, দুশ্চিন্তা ও 
সংশয়, পার্থিব সম্পদ অন্বেষণ ও সংরক্ষণে নানান কষ্টক্েশ, তার 
ঘাটতি ও হারানোর আশঙ্কা এবং এ ছাড়া নানারকম তাৎক্ষণিক 
শাস্তি যা ইসলামের শত্রুরা পৃথিবীতে ভোগ করছে। আল্লাহ 
বলেছেন: 


£ , তাহা, ১২৩-১২৭ 
86 


HA 16144 Bf 5 CH ৩9 বু ডেল ওভেন ১) 
[০০১৯৯১৯৪১১০ ৯০৬21 ৬৯9 ওযা 
“তাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাকে মুগ্ধ না করে। 
আল্লাহর ইচ্ছা, এসব দিয়ে পার্থিব জীবনে তাদের শাস্তি দিবেন, 
আর কাফির অবস্থায় তাদের প্রাণ চলে যাবে ।”% 
LALO Gad হেলে HEY AT ও ওত আলা 2) 
[১:১১ 
“বৃহত্তর শাস্তির পূর্বে আমরা তাদের ক্ষুদ্রতর শাস্তির স্বাদ গ্রহণ 
করাব, যাতে তারা ফিরে আসে ।” 8 


এ প্রসঙ্গে বহু আয়াত রয়েছে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, 
তিনি যেন আমাদের অন্তর সংশোধন করে দেন, আমাদের 
পাপগুলো চিনিয়ে দেন, পাপ থেকে তওবা করার সুযোগ দিয়ে 
আমাদের প্রতি অনুগ্রহ করেন এবং আমাদেরকে ও আমাদের 
সকল ভাইদেরকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি সবকিছু 
করতে সক্ষম। আসুন আমরা প্রখ্যাত মিসরীয় লেখক মুহাম্মাদ 


£ , আত-তাওবা, ৫৫ 
%* , আস-সিজদা, ২১ 


87 


আল-গাযালীর জাতীয়তাবাদ সংক্রান্ত চমৎকার কিছু কথা উদ্ধৃত 
করে আলোচনা এখানেই শেষ করি। তিনি তাঁর এ৷ ৮ (আল্লাহর 
সাথে) নামক গ্রন্থের ২৫৪ পৃষ্ঠায় বলেছেন: 


মুহাম্মাদ আল-গাযালীর মন্তব্য 


“এই লোকগুলো কারা? এরা না আরব না অনারব, আবার না 
রাশিয়ান না আমেরিকান। আসলে এরা নির্লজ্জ গলাবাজ অদ্ভুত 
স্বভাবের এক বিকৃত মনুষ্যরূপ। এদের কারণে এদেশের আজ 
মহাবিপদ । এদেশে সাম্রাজ্যবাদের অপকীর্তি এবং দেশবাসীর চিন্তা 
ও চেতনায় তার বীজ রেখে যাবার পরই এই বিপদের উদ্ভব 
হয়েছে। হাদীস অনুযায়ী এরা আমাদের বংশোভূত, আমাদেরই 
ভাষায় কথা বলে। তবে এরা আমাদের ইতিহাস ও সংস্কৃতির 
দুশমন, আমাদের সংগ্রাম ও জাগরণের পথে অন্তরায়। আমাদের 
দ্বীনের প্রতি বিদ্বেষ পোষণকারীদের এরা সহায়ক। এরা দ্বীন ও 
তার অনুসারীদের বেঁচে থাকার অধিকার স্বীকার করে না। এই 
লোকগুলো হঠাৎ করে গজিয়েছে। ব্যাঙের ঘ্যানর-ঘ্যানর ডাক 
চিৎকার ধ্বনি চারদিক ভরে ফেলেছে। এদের গোপন অভিলাষ 
ফাঁস হওয়া উচিত। জনগণ যাতে ধোঁকা না খায় বা মিথ্যায় 


88 


প্রতারিত না হয় সেজন্য তাদের নিকট এদের আসল পরিচয় 
পরিষ্কার হওয়া উচিৎ। এই লোকগুলো আরবত্বের লেবেল এঁটে 
মুজাহিদদের কাতারে ঢুকে পড়েছে এবং আরব জাতীয়তাবাদের 
সুসংবাদদাতা ও তাঁর বান্ডা বহনকারী বলে নিজেরা দাবি করছে। 
একই সময়ে তারা আরব এতিহ্য থেকে সরে গিয়ে আরও 
মারাত্মক কিছু করার চেষ্টা করছে এবং ঈমান ও তার মিশনের 
পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। লোকগুলোর কুৎসিত চেহারা 
উম্মোচন করে জনসমক্ষে তাদের সব কার্যকলাপ প্রকাশ করে 
দেয়া উচিত৷ তারা সাম্রাজ্যবাদী শক্তির নির্দেশ মোতাবেক কুরআন 
ও তার মহান ধারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্ন 
আবদুল্লাহর মিশন ধ্বংস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আর 
সাম্রাজ্যবাদী শক্তি তাদের সে কাজের তিক্ত পরিণাম প্রত্যক্ষ করার 
জন্য দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমরা ওদের লেখা পড়েছি, 
কথা শুনেছি। ওদের উদ্দেশ্য বুঝতে আমাদের ধীশক্তির প্রয়োজন 
হয় নি। ওরা ধর্মত্যাগী, ওরা প্রকাশ্য কুফর ব্যক্তকারী। ওরা 
খোলাখুলি বলে: ইসলাম একটি আরব রেনেসীমাত্র, যার কল্যাণে 
মধ্যযুগে এই মহান জাতি বিস্ফোরিত হয়েছিল। এবং সেই প্রচন্ড 
বিস্ফোরণে সে এক প্রতিভাবান ব্যক্তির নেতৃত্বে গোটা বিশ্বকে 
দমন করতে সক্ষম হয়েছিল। তিনি হলেন সেই বড় নেতা মুহাম্মদ 


89 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এই মহান দ্বীন মাটি থেকেই 
গজিয়েছে, আসমান থেকে আসেনি। এই দ্বীন এক উচ্চাভিলাষী 
বিজয়ী জাতির সুচনামাত্র। ওরা স্বীকার করতে চায় না যে, ইসলাম 
একটি একান্ত আদর্শ, যা জাহেলিয়াতের কলঙ্কময় অবস্থা থেকে 
উদ্ধার করে আরবদেরকে একটি উদার ও সরল-সত্য ধর্মব্যবস্থায় 
উন্নীত করেছিল এবং তারপর ক্রমেই ইসলামের আলোকরশ্মি 
পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়ে। মহান আল্লাহ মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল নির্বাচন করে এবং তাঁকে 
সত্য ও সৎপথে দান করে আরবদের এই মর্যাদায় ধন্য করেছেন। 


আল্লাহ বলেছেন: 
oti (EA CL HSS ৬) 
“তুমি জানতেনা কিতাব কি আর ঈমান কি।”% 


০৬০] (ES ৩৪০৫ পভ এডি KEL SSI আত আচ ডি ১ 
[১১ sell 


49 , আশ- শুরা, হু 
90 


দান করলেন এবং তুমি যা জানতে না তোমাকে তা-ও 
শেখালেন ৷” 0 


যে আরবদের মাঝে তাঁকে রাসূল করে পাঠানো হল তাদের 
প্রসংগে আল্লাহ বলেন: 
(05105 Ll ৩5 35 ক EE GB Fi ত্র 
0০5 ৬০ 0 9519৫ 01 LSI CHS 5899 49 
[৭45:১০ 0০১৭ ধরি ০৩৪ 
“আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। কেননা তিনি তাদের 
মধ্য থেকেই তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন, যিনি 
তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনান এবং কিতাব ও 
হিকমত শিক্ষা দেন। অথচ ইতিপূর্বে তারা পরিষ্কার বিভ্রান্তিতে 
নিমজ্জিত ছিল ।”$* 


‘ইসলাম একটি আরব বিস্ফোরণ’ কথাটি মিথ্যা ও মারাত্মক এক 
বিভ্রান্তি । এ উক্তি শুধু ইসলামকেই মিথ্যা প্রতিপন্ন করে না, বরং 


5০ আন-নিসা, ১১৩ 
» , আল ইমরান, ১৬৪ 


9] 


এ এক ভয়াবহ অপপ্রচার, যার উদ্দেশ্য সকল ধর্মকে মিথ্যা 
প্রতিপন্ন করা এবং সারা পৃথিবীতে কুফর ও পাপাচার ছড়িয়ে 
দেয়া। তবে চমৎকার ব্যাপার এই যে, এই লোকগুলো কঠোরভাবে 
ইসলামের বিরোধিতা ও সর্বশক্তি নিয়োগ করে ইসলামের 
অনুসারীদের বিরুদ্ধে লড়াই করলেও অন্যান্য ধর্মের সাথে এরা 
আপোস করে চলে। যেন ইসলামই একমাত্র শত্রু যার 
মুলোৎপাটন করার জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে। তাও 
নয়, বরং ইসলামই যেন একমাত্র দুরারোহ গিরিপথ যাকে মাটি 
ফেলে সমতল করার জন্য তাদের হাতে কোদাল দেয়া হয়েছে। 
তাইতো । ইসলাম ছাড়া এদেশে সাম্রাজ্যবাদের আর কোন শক্র 
আছে কি? কঠোর প্রতিরোধের উৎস ও সাহসী সংগ্রামের প্রাণ 
তো একমাত্র ইসলামই, যে তার আক্রমণকারীদের আশাহত 
করেছে এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। অতএব 
ইসলামকে হত্যা করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি তার চারপাশে 
ষড়যন্ত্রের জাল বিস্তার করবেইতো। এই দ্বীনের অস্তিত্ব বিনাশ 
করার উদ্দেশ্যে এই শক্তি ইতিপূর্বে বিভিন্ন পন্থায় নানারকম 
সংকীর্ণ জাতীয়তাবাদ আবিষ্কার করেছিল । কিন্তু সংঘর্ষে ইসলামের 
সামনে সেগুলোর পতন ঘটলে সাম্রাজ্যবাদ তার অনুসারীদের 


92 


ছলচাতুরী শিখিয়ে দেয়। যাতে তারা নিরীহ আরবদের এই 
ময়দানে ঠেলে দিয়ে ভিন্ন উপায়ে ইসলামের ক্ষতি করতে পারে। 
এদেরকে আরব জাতীয়তার অনুসারী না বলে বরং হিক্র 
জাতীয়তার অনুসারী নামে আখ্যায়িত করা উচিত। এরা কি 
আসলে সাম্রাজ্যবাদ ও ইস্রাইলের স্বার্থে কাজ করছে না ? 
ইসলামের সাথে আরবত্বের চৌদ্দটি শতাব্দ একত্রে কেটেছে। 
আমাদের ঈমানপন্থীদের ভাষায় চৌদ্দশ বছর ধরে আল্লাহ 
আরবদেরকে ইসলামের এই পবিত্র আমানত বহন করার এবং 
লোকদের নিকট তা পৌঁছে দেবার সৌভাগ্য দান করেছেন। সুদূর 
অতীতের পানে একটিবার তাকালে আমরা অনায়াসে দেখতে পাই 
যে, ইসলামের পূর্বে যুগের পর যুগ আরবদের উল্লেখযোগ্য কিছুই 
ছিল না। কিন্তু ইসলামের আবির্ভাবের পর এরই কল্যাণে ইতিহাসে 
তাদের স্থান হল। ইসলামেরই পতাকাতলে তাদের সুনাম ছড়িয়ে 
পড়ল। আল্লাহ সত্যই বলেছেন: 


[5১৯৮৭ টি 59158 95 3450 এ 2 5) 


93 


“তোমার ও তোমার জাতির জন্য তা একটি মর্যাদার বিষয়। আর 
তোমাদেরকে তার জন্য জবাবদিহি করতে হবে ।” 52 


কিন্তু তারপর আরবরা ভুল করল। তারা মনে করে বসল, এই 
বিশ্বজনীন ধর্ম তাদেরকে বিশেষ কিছু মর্যাদা দেয় এবং অন্যান্য 
লোকদের তুলনায় তাদেরকে উন্নততর জাতিতে পরিণত করে। 
এই ভুল থেকে তার অপরিহার্য প্রতিক্রিয়ার জন্ম হল। অন্যান্য 
জাতিও তাদের নিজ-নিজ জাতিগত মর্যাদা রক্ষায় দাঁড়িয়ে গেল। 
এসব ভুল-পাল্টা-ভুলের কারণ, জাহেলিয়াতের প্রতি মানুষের 
একটি স্বভাবজাত টান রয়েছে এবং মানবিক পূর্ণতা অর্জনের 
সাধনা তাদের কাছে কষ্টকর মনে হয়। কোন নির্বোধ ব্যক্তি যখন 
ধর্মপারায়ণ হয়ে নিজের কাজ দিয়ে সম্মান ও মর্যাদা অর্জনকে 
কষ্টসাধ্য মনে করে, তখন সে কোন পরিবার, দেশ কিংবা কোন 
যদ্বারা সে বিনা চেষ্টায় ওপরে ওঠতে পারে। এগুলো সবই মূলত: 
গোঁড়ামী আর হীনমন্যতা। ধর্মে এর কোন স্থান নেই। রব্বুল 
আলামীনের নিকটও এর কোন মূল্য নেই। তবে আগেকার 
আরবরা গর্বের প্রতিযোগিতা কিংবা শ্রেষ্ঠত্বের দাবি করতে গিয়ে 


»% , আয-যুখরুফ ৪৪ 
94 


ইসলামের ওপর ভর করত। ইসলামের নাম নেয়া ছাড়া তাদের 
বলার মত কিছুই ছিলনা । কেননা ভান্ডার তাদের খালি, ইতিহাস 
তাদের শূণ্য। কিন্তু এ যুগের মিথ্যুকরা নতুন কথা নিয়ে এল, যা 
কোনদিন কেউ শোনেনি। তাদের দৃষ্টিতে আরবত্ব ঈমান থেকে 
স্বতন্ত্র হতে হবে। আল্লাহ তাদের অমঙ্গল করুন, তারা দাবি 
করেছে যে, ধর্ম থেকে বিচ্ছিন্ন থেকেই আরবত্ব ওপরে ওঠে, 
এগিয়ে চলে। এই চক্রের একজন লেখকতো এতখানি বলে 
ফেলেছে যে, “ইসলাম আরবত্বের বিরুদ্ধে অপরাধ করেছে; 
ইসলাম যেহেতু বিশ্বধর্ম তাই সে আরব জাতীয়তার জন্য 
ক্ষতিকারক ৷” ইত্যাদি ইত্যাদি। এসব উক্তি পাশ্চাত্য ও প্রাচ্যের 
সাম্রাজ্যবাদী পরিকল্পনায় সমানভাবে সহায়তা যোগায়। উক্তিকারী 
বস্তুত; সেই আগ্রাসনকারীদের অশুভ লক্ষ্যের পৃষ্ঠপোষক, যাদের 
সৈন্যরা ইতোমধ্যেই কোন কোন আরব ভূমিতে শিবির গেড়ে 
আরবদের অমর্যাদা করেছে কিংবা কোন কোন সীমান্তে তাদের 


এই দলের আরেকজন লেখক আমাদেরকে অতীত ভুলে গিয়ে 
কেবলমাত্র ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে গীড়াপীড়ি করছে। 


95 


কারণ, তার মতে অতীত শুধু মৃতের ধ্বংসাবশেষ জড়ো করে। 
এই ছোকরা ভুলে গেছে যে, ইয়াহুদীরা তাদের ইতিহাসের 
প্রেরণায় মধ্যপ্রাচ্যের বুকের মধ্যে নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সব 
মানুষই তাদের সংগ্রামে নিজেদের ইতিহাসকে সঙ্গে রাখতে পারে। 
কিন্তু আমরা মুসলিমরা? আমাদের জন্য কি এই ইতিহাসের কোন 
অধ্যায় স্মরণ করা কিংবা তার শিক্ষা গ্রহণ করা হারাম? এহেন 
জাতীয়তা আসলেই হিব্রু জাতীয়তা, আরব জাতীয়তা নয়। এটা 
সেই জাতীয়তা যা ধর্মবিরোধী ও ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে। 
সবাই জানে যে, আমরা মুসলিমরা আরবত্বের প্রতি অত্যন্ত 
ভূতি এবং তার সম্মান ও সমস্যাবলীর সাথে 
ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই জাতীয়তাবাদীদের মাঝে কোন 
কল্যাণ নেই। এরা বিরাট অকল্যাণ ও গুরুতর অনিষ্টের উৎস।” 
মুহাম্মাদ আল-গাযালী তাঁর উল্লিখিত গ্রন্থের ৩৪৭ পৃষ্ঠায় বলেন: 


তাদের দ্বীন থেকে বিচ্যুত করতে ও তাদের দেশের জাগ্রত মুক্তি 
আন্দোলনগুলোকে দ্বীনের সাথে সম্পর্কহীন রাখতে, যাতে প্রতিটি 
আন্দোলন থেকে একটি মৃত সন্তান জন্মলাভ করে, অথবা 
আন্দোলনটি এক বন্ধ্যা নারীর মত বেঁচে থাকে। পূর্ববর্তী প্রতিটি 


96 


আন্দোলনের একটি খুঁটি ছিল, যার ওপর আন্দোলনটি ভর করে 
দাঁড়াতে এবং একটি আত্মিক শক্তি ছিল যার সাহায্যে সে নড়াচড়া 
করত। আর যেহেতু এ স্থানে দ্বীন ক্রিয়াশীল ছিল, তাই মানুষের 
হৃদয়কে সে বিবেক ও নৈতিকতাভিত্তিক চরিত্রে ভরপুর করেছিল। 
জীবনকে সে শাশ্বত এতিহ্য ও সুন্দর বৈশিষ্ট্যে রীন করেছিল 
এভং ভিন্ন ভিন্ন দলকে যৌথ উপলব্ধির ভিত্তিতে সংঘবদ্ধ করে 
একই গন্তব্যে পরিচালিত করেছিল। কিন্তু আজ দ্বীন আর সেই 
অবস্থায় নেই। সাম্রাজ্যবাদের লক্ষ্য যেহেতু সব দেশ থেকে দ্বীনকে 
বিতাড়িত করে পর্যায়ক্রমে দ্বীনের সাথে পরিচয়বিহীন নতুন যুগের 
সৃষ্টি করা, তাই মুসলিমদের দ্বীনের বিরুদ্ধেও তার এই ষড়যন্ত্র ও 
বৈরী তৎপরতা । ফলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, গুরুত্বপূর্ণ 

ংগ ও বড় বড় কাজের ক্ষেত্রে ইসলামের কথা স্বরণ করাও 
যেন পাপ। কেউ কেউ তার আশেপাশে ঘোরাঘুরি করলেও 
ইসলামকে প্রকাশ্যে ব্যক্ত করতে ভয় পায়। ইসলাম যেন এক 
ফেরারী আসামী । কোন অপরাধ করার পর বিচারে তার বিরুদ্ধে 
শান্তির রায় হওয়ায় সে পালিয়ে বেড়াচ্ছে। সে জনসমক্ষে বের 
হতে পারছে না। কখনও ছদ্মবেশে ছদ্মনামে বের হবার সামান্য 
সুযোগ পেয়ে এখানে ওখানে একটু নড়াচড়া করলেও যখন তার 
কথা জানাজানি হচ্ছে বলে অনুভব করে তখন আবার লোকচক্ষুর 


97 


আড়ালে চলে যায়। ইসলামের এই লাঞ্ছনা কিসের জন্য? এ 
প্রশ্নের জবাব আছে সাম্রাজ্যবাদের কাছে। সাম্রাজ্যবাদের অভিপ্রায়, 
নিজের দেশে ইসলামের কোন খুঁটির জোর না থাকুক । শিক্ষা, 
সমাজব্যবস্থা, আইনকানুন তথা জীবনের সকল ক্ষেত্রেই সে 
ইসলামকে গলাটিপে হত্যা করতে চায়। সাম্রাজ্যবাদ একটিমাত্র 
সমাজে আশ্বস্ত বোধ করে। তা সেই সমাজ যার প্রাণ মরে গেছে 
ও চরিত্র নষ্ট হয়ে গেছে, যে সমাজ থেকে মর্ধাদাোবোধ বিলুপ্ত 
হয়েছে এবং যেখানে লোভপ্রবণতা বৃদ্ধি পেয়েছে ও স্বার্থপরতার 
বিষাক্ত সাপ ফণা তুলেছে। কেবলমাত্র এই রকম সমাজেই 
সাম্রাজ্যবাদ বর্তমান ও ভবিষ্যতের জন্য আশ্বস্ত বোধ করে। তাই 
যখন ইসলাম এসে সব আবর্জনা মুছে ফেলতে চাইল, অমনি 
তাকে তৎক্ষণাৎ নিজের ঘরে ফিরে গিয়ে লুকিয়ে থাকতে বলা 
হল। যেন ইসলাম একটি নাম যা মুখে নেয়া যাবে না এবং একটি 
বাস্তব যার বেঁচে থাকার অধিকার নেই। 


সাম্রাজ্যবাদ এই বিধিনিষেধ আরোপ করেছিল। এরপর এল 
আরববাদ। আমরা এই মতবাদে পুলকিত হলাম এবং এর মাধ্যমে 
সুফল লাভের আশা করলাম। শুধু আরবত্বেরও কিছু কিছু রূপকথা 
আছে যা সাম্রাজ্যবাদের উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। কিন্তু 


98 


বিদেশী দখলের ছত্রছায়ায় পরিচালিত শিক্ষ-ব্যাবস্থা এমন কিছু 
লোক সৃষ্টি করেছিল যারা প্রবৃত্তির তাড়নায় চালিত হত এবং 
যাদের অন্তরে আত্মবিশ্বাস বলতে কিছুই ছিল না। এহেন 
লোকদের কাছে যখন আরববাদ এল তখন তারা জানতেই 
পারলনা যে, সচ্চরিত্রতা, আত্মমর্ধাদাবোধ, পবিত্রস্থান সংরক্ষণ 
ইত্যাদি গুণাবলী আরবত্বেরই বৈশিষ্ট্য । প্রাক-ইসলামী যুগে প্রচলিত 
শ্রদ্ধাবোধ কত প্রগাঢ় ছিল। যেমন একটি প্রবাদবাক্য : ১ ৮৮ 
2] ১১০ “ব্লাউজ পরিহিতা সকলেই খালা ।” অর্থাৎ নারীদের 
পোশাক পরা সবাইকে আরবরা খালা গণ্য করত। তাই তারা 
তাদের দিকে শ্রদ্ধা ছাড়া অন্য দৃষ্টিতে তাকাত না। কারণ, খালা 
মায়ের মতই শ্রদ্ধাভাজন। কবি আনতারা বলেছেন: ‘আমার 
প্রতিবেশিনী কখনও আমার সামনে পড়ে গেলে আমি আমার দৃষ্টি 
নীচু করে রাখি, যতক্ষণ না প্রতিবেশিনী তার ঘরে গিয়ে আশ্রয় 
নেয়’ 


তাহলে আজকের অন্যায় অপকর্মে লিপ্ত লোকদের পথ কি আসলে 
আরবদের পথ? কিংবা রূপের পসরা সাজিয়ে লোকদের 
আকর্ষণকারী যুবতীর হাত ধরে রাস্তায় চলা লোকগুলো কি 


99 


প্রতিকূলতা ও তীব্র অভাব অনটন সত্বেও আশ্চর্য রকম উদার, 
্বার্থত্যাগের উজ্জ্বল প্রতীক এবং কঠোর সত্যাশ্রয়ী। উর্ওয়া ইব্ন 
আল-ওয়ারদ কি বলেছেন শুনুন: 


‘আমি সেই লোক যার বাসন অনেককে তৃপ্ত করে। আর তুমি 
সেই লোক যার বাসন তৃপ্ত করে একজনকে ।” 


‘তুমি নিজে বেশ মোটা-তাজা বলে এবং আমার মুখে সত্যের 
ক্লান্তি দেখে আমার সাথে ঠাট্টা করছ? সত্যতো চিরদিন কষ্টেরই 
হয়।' 


“আমি আমার দেহকে অনেক দেহের মাঝে বন্টন করে দেই এবং 
খাঁটি ঠান্ডা পানি চুমুক দিয়ে পান করি 


করতে করতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, আগন্তুক মেহমানদের 
কোন রকম অযত্ব হোক তা চায়না এবং নিজের এই ত্যাগকে 
এমন কোন মহৎ লোকের চেহারা দেখেছেন কখনো? এরকম 
একটি চেহারা চোখের সামনে কল্পনা করুন। তারপর নিজের 


100 


কাছে প্রশ্ন করুন: এইযে ক্রমবর্ধমান ধনসম্পদের অধিকারী 
লোকে পরিপূর্ণ শহরগুলো দেখেছেন, এগুলো কি আরব শহর? 
এত ধনসম্পদ সত্তেও আপনি অনাথকে কতটুকু দিচ্ছেন? কিংবা 
বঞ্চিতকে কতটুকু খাওয়াচ্ছেন? পরিবেশকে বিকৃত করে 
সাম্রাজ্যবাদ যেখানে পশুত্বের ছাপ লাগিয়ে দিয়েছে, সেখান থেকে 
আমাদের হারিয়ে যাওয়া আরব বৈশিষ্ট্যাবলী খুঁজে বের করা এখন 
সাধ্যের অতীত। আশ্চর্যের ব্যাপার, বেতার প্রচারক পর্যন্ত বিশুদ্ধ 
ভাষার পরিবর্তে ইতরের ভাষা ব্যবহার করে বসে। কারণ, সে চায় 
এই ইতরের ভাষা টিকিয়ে রাখতে এবং বিশুদ্ধ আরবী ভাষাকে 
বদলে ফেলতে। অথচ বিশুদ্ধ ভাষাতেই বিশ্বের সকল কেন্দ্র থেকে 
শ্রোতাদের জন্য তাদের আঞ্চলিক ভাষার বিভিন্নতা সত্বেও 
অনুষ্ঠানমালা প্রচারিত হয়ে থাকে। আর যদি কোন কেন্দ্র অশুদ্ধ 
ভাষায় তার শ্রোতাদের সম্বোধন করও, তাতে কি আমরা ইতরের 
ভাষায় অনষ্ঠান প্রচার করলে আমাদের আরবত্বের প্রতি কোন 
প্রদ্ধাবোধ প্রকাশ হয়? 


আসলে একমাত্র ইসলাম আরবদের ভাষা, আচরণ ও চরিত্রকে 
বাঁচিয়ে রাখতে পারে এবং ধর্মকে বদলে দেবার অর্থ ভাষা, 
আচরণ ও চরিত্রের দিক থেকে আরবত্বের মৃত্যু ঘোষণা । অতএব 


101 


আত্মত্যাগ করা যতখানি আত্মত্যাগ একে গোপন রাখার জন্য 
সাম্রাজ্যবাদ করে থাকে। তাদের উচিত এই নাম সম্পর্কে শত্রুরা 
যে দুর্বোধ্যতা সৃষ্টি করে রেখেছে তা অপসারণ করা, যাতে তা 
সকলের কানে ও অন্তরে ভাল লাগে । এই নামকে প্রকাশ করলেই 
যথেষ্ট হবে না। কেননা যে আকৃতির মাঝে সারবস্ত নেই তার 
কোন মূল্য নেই। প্রচারকদের তাই কর্তব্য সাধারণ মানুষকে 
ইসলামের শিক্ষানুযায়ী সংঘবদ্ধ করা এবং নিজেদেরকে তার 
প্রাণশক্তিতে প্রাণময় করে তোলা। 


দ্বীনের প্রাণশক্তিতে মানুষ আল্লাহকে ভয় করে ও তার সৃষ্টির প্রতি 
সদয় হয়, কর্তব্যকে কর্তব্য মনে করে ও অন্যায়কে বর্জন করে 
চলে এবং সত্যের পৃষ্ঠপোষকতা করার সৎসাহস লাভ করে ও 
আল্লাহ্‌র সাথে সাক্ষাতের প্রস্তুতি হিসেবে সকল ব্যাপারে তাঁর 
রাসূলকে অনুসরণ করে। অতএব আমাদের উচিত দ্বীনের এই 
প্রাণ শক্তিকে সযত্নে লালন করা এবং সকল সম্প্রদায়ের মধ্যে 
ররর 
যোগসূত্র আল্লাহর সাথে। যেখানেই থাকুক সে আল্লাহ্‌র সন্তুষ্টির 
জন্য তৎপর থাকে ও তাঁকে ভয় করে। ইসলামের এই প্রাণ নিজে 


102 


নিজে সৃষ্টি হয় না, কিংবা যে সংশয় ও অজ্ঞতার জোয়ার 
ইসলামকে গ্রাস করে আছে তার মধ্য থেকে এই প্রাণ আপনা 
আপনি সৃষ্টি হওয়া সম্ভবও নয়। এই প্রাণ শক্তির জন্য ইসলামকে 
কতগুলো নিয়মতান্ত্রিক আত্মার খোরাক দিতে হয়। শিক্ষা-কার্যক্রম, 
মসজিদের উপদেশাবলী ও মর্যাদাবোধ সৃষ্টির সহায়ক সুনির্দিষ্ট 
গুণাবলীর রঙে গোটা পরিবেশকে রঙিয়ে তোলার মাধ্যমে তাকে 
এই খোরাক সরবরাহ করা যায়। দ্বীনী প্রাণশক্তি সৃষ্টি করা 
আমাদের নিজেদের চেয়েও বেশী প্রয়োজন প্রথমত: আমাদের 
নতুন বংশধরদের মধ্যে, যাদের তা একেবারেই নেই, তারপর 
সেইসব লোকদের মধ্যে যারা সব মূল্যবোধকে হালকা ও তামাশার 
বস্তু মনে করে। আমি অবাক হই, কেমন করে আমরা অতি উচু 

মূল্যে ক্রয় করে একটি যন্ত্রের সামনে এমন একজন শ্রমিককে 
বসিয়ে দেই যার মধ্যে আল্লাহর ভয় নেই। যন্ত্রটি তার সামনেই 
দ্রুত নষ্ট হয়ে যায় কিংবা যদি ভালও থাকে, তার উৎপাদন কমে 
যায়। আমরা যদি এই শ্রমিকের অন্তরে ধার্মিকতা সৃষ্টির জন্য 
সামান্য কিছু ব্যয় করতাম, তাহলে আমাদের অনেক লাভ হত। 
ক্রয় করা যন্ত্রটির সংরক্ষণ ব্যয় হিসেবেও কি দায়িত্বশীল ব্যক্তিরা 
এই সামান্য ব্যয়টুকু করবেন না? আমাদের প্রতি আল্লাহ্‌ ও 
দেশের পক্ষ থেকে এটা একটা দায়িত্ব যে, এই মহান আত্মিক 


103 


দিকটির কথা বিবেচনা করে আমরা আমাদের ছোটদের ও 
বড়দের গড়ে তুলি। যেদিন তারা কোন কাজ শুরু করার জন্য 
একে অপরকে ঈমানের নামে ডাক দেবে, সে কাজ সঠিকভাবে 
সম্পন্ন হবে। দ্বীনী প্রাণশক্তির প্রকৃত যোগসূত্র আসমানের সাথে, 
এই প্রাণশক্তির বর্ণনায় কত সত্য কথাই না বলেছেন: 


“তা মাটির পৃথিবীতে আকাশের ধ্বনি এবং করুণাময় ও সর্বজ্ঞ 
প্রভুর পক্ষ থেকে আসা এক শক্তি।” 


“একটি রশ্মি, যার উজ্জ্বল দীপ্তিতে ভন্ডামি, মিথ্যা ও প্রতারণা 
বিলীন হয়ে যায় ৷’ 


“তা এক রহস্য যা বুঝতে বুদ্ধি ও চিন্তাশক্তি অক্ষম হয়ে পড়ে” 


জ্ঞানের চুড়ান্ত লক্ষ্য ও উৎকৃষ্ট এক আত্মা, যার আকৃতি অদৃশ্য 
হলেও প্রভাব সুস্পষ্ট ” 


প্রত্যেকে তারই শক্তিতে বাঁচে এবং তাকে সংরক্ষণ করে রাখে। 
তার বিচরণ প্রত্যেক হৃদয়ের অনুভূতিতে । 


প্রবৃত্তি যেখানে পাপ ও অন্যায়ের দিকে দ্রুত ধাবিত হয় সেখানেও 
তার বিচরণ ।” 


104 


‘অশুভ পরিণাম সম্পর্কে সতর্কবাণী সত্তেও প্রবৃত্তিগুলো অত্যন্ত 
অবাধ্য এবং মানুষ তাদের নিয়ন্ত্রণে অক্ষম । 


দ্বীনী প্রাণশক্তি তাদের সতর্ককারী হয়ে ডাক দিয়েছে । তারা তখন 
এই সতর্ককারীর ডাকে সাড়া দিয়েছে।' 


“তা ফেরেশতাদের তেজ যা মাটির সন্তানকে আলোর জগতে তুলে 
আনে 


‘যুগে যুগে একের পর এক কত নবী এসেছেন, কিন্তু যুগের 
বিবর্তন সত্ত্বেও তা আপন বৈশিষ্ট্যে বহাল রয়েছে 


‘নবীগণ যা যা পিছনে রেখে এসেছেন, সে তা যুগযুগ ধরে 
সংরক্ষণ করে রেখেছে। মানুষের মনে সে সত্যের তাগিদ যুগিয়ে 
আসছে’ 

“উৎকৃষ্ট বিধানমালার বহু পবিত্র গ্রন্থ সে বহন করছে।' 


‘তুমি তার জোরালো নিন্দা বা তিরস্কার করলেও সে অন্যায়কে 
ক্ষমা করে না৷ 


আমরা এখানে এই কবিতা উদ্ধৃত করছি এর সাহিত্যিক মূল্যের 
জন্য। নতুবা রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই 
কথাটি চিন্তা করলে আর কোন কথারই অবকাশ থাকে না: 


105 


নি নি Bl AS ad plo ০০৭৬০ Bl ৮০০০ ও ৩1১ 
(ADS, 45 il 


“ওহে, শরীরে এক টুকরা মাংস আছে, তা যদি ভালো থাকে, 
গোটা শরীরটাই ভাল থাকে। আর তা নষ্ট হয়ে গেলে গোটা 
শরীরটাই নষ্ট হয়ে যায়। জেনে রাখ, তা অন্তর ৷” 


তা এখানেই শেষ হল। অংশটুকুর বিরাট কার্যকারিতার কথা ভেবে 
আমি তা এখানে উদ্ধৃত করলাম । আল্লাহ্র কাছে প্রার্থনা করি, 
তিনি যেন মুসলিমদের অন্তর ঠিক করে তাকওয়ায় পরিপূর্ণ করে 
দেন ৷ দ্বীনের জ্ঞান অর্জন করার ও সঠিক পথে অটল থাকার শক্তি 
দিয়ে তিনি যেন আমাদের, আমাদের সব তরুণদের ও আমাদের 
অন্যান্য ভাইদের প্রতি অনুগ্রহ করেন। কেননা, দুনিয়া ও 
যা 


৯১৯০] ৩ Ss ৫ 55516571581 টি 
[১৮-১৮:১০৭। 


106 


“যারা বলে যে. আমাদের প্রতিপালক আল্লাহ, এবং তারপর অটল 
থাকে, তাদের কোন ভয় কিংবা দুশ্চিন্তার কারণ নেই। তারা 
নিজেদের কাজের পুরস্কারস্বরূপ চিরদিনের জন্য জান্নাতের 
অধিবাসী হ্বে।” 


তিনি আরও বলেন: 
519৩ Ni KSAT জে IFS tcl 3 হত ও) UG জী) 
৫1 5313 ৫97 42 9 65358 24 GILL Lal is 
JO SAS ৩ ৩ ৫০9 ০4 EE ৩৩ ils Be ও) 
[৫ ৯৮৯১৮] বট 2০৯১ ১১০ ৩৩ 
“যারা বলে যে, আমাদের প্রতিপালাক আল্লাহ্‌ এবং তারপর অটল 
থাকে তাদের নিকট ফেরেস্তা অবতরণ করে বলে: তোমরা ভয় 
পেয়োনা বা দুশ্ন্তগ্রস্থ হয়োনা এবং তোমাদেরকে যে জান্নাতের 
ওয়াদা করা হয়েছিল তার সুসংবাদ গ্রহণ কর। পার্থিব জীবনে ও 
পরকালে আমরা তোমাদের বন্ধু। তোমাদের মন যা চাইবে 
জান্নাতে তোমাদের জন্য তাই রয়েছে। তোমারা যা দাবি করবে 


৯, আল-আহকাফ, ১৩-১৪। 
107 


সেখানে তোমরা তাই পাবে। ক্ষমাশীল, করুণাময় আল্লাহ্‌র 
আতিথ্য হিসেবে ।” ৮ 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ হাদীসে 
বর্ণিত আছে, তিনি বলেন: 

(১২1 4৪281০44081 ১০৫ ১০) 
“আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন।” 
আল্লাহ তাঁর বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন ও সহচরবৃন্দ এবং কেয়ামত 
পর্যন্ত যারা তাদের অনুসারী হবে, তাদের সকলকে মহিমান্বিত 
করুন। 


হিজরী ১৩৮০ সনের মুহাররাম মাসে আল-বিলাদ পত্রিকার 
প্রতিনিধি আমাকে কিছু প্রশ্ন করেছিল যার মধ্যে কয়েকটি প্রশ্ন 
ছিল জাতীয়তাবাদ সংক্রান্ত প্রশ্নগুলো আমার জবাবসহ এ 


স.. হামীম-সিজদা, ৩০-৩২ 


108 


পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পাঠকদের জ্ঞাতার্থে আমি সেই 
প্রশ্নটি ও তার জবাব এখানে উল্লেখ করছি: 


প্রথম প্রশ্ন: কিছু কিছু বিদেশী এজেন্ট প্রচার করে বেড়াচ্ছে যে, 
আরব জাতীয়তাবাদ আরবদের প্রথম পারস্পরিক বন্ধন। এ 
সম্পর্কে আপনার মত কি? 


উত্তর: আরব জাতীয়তাবাদ আরবদের প্রথম পারস্পরিক বন্ধন' 
এই প্রচার নিঃসন্দেহে একটি মিথ্যা প্রচার। এর স্বপক্ষে যুক্তি 
কিংবা শরী'আতের কোন ভিত্তি নেই। এটা একটা জাহেলী ও 
দ্বীনবিরোধী প্রচার। যারা এই প্রচার চালাচ্ছে তাদের লক্ষ্য 
ইসলামের বিরোধিতা করা এবং তার বিধানমালা ও শিক্ষাসমূহ 
এড়িয়ে যাওয়া । অবশ্য কিছু কিছু লোক অন্যদের অনকরণে কিংবা 
ভাল মনে করে এই প্রচার করে থাকে। কিন্তু এরা তার আসল 
উদ্দেশ্য জানলে অবশ্যই তার বিরোধিতা করত এবং নিজেদেরকে 
এ প্রচার থেকে দূরে সরিয়ে রাখত। ইসলামের পূর্ববর্তী ও 
সকলেই জানে যে ইসলাম ব্যতীত আরবদের অন্য কোন মূল্য 
75575557775 
জোরেই তারা দেশ জয় করেছিল, মানুষের ওপর কর্তৃত্ব করেছিল। 


109 


ইসলামেরই কল্যাণে তারা মাথা উঁচু এক মহান জাতীতে পরিণত 
হয়েছিল এবং সবাই তাদেরকে ভয় করত ও তাদের অধিকারকে 
শ্রদ্ধা করত। এরপর তাদের মাঝে পরিবর্তন ঘটল। কারণ 
আল্লাহই তো বলেছেন: 


১ 1 155৫5৮1521৩ 42 খাঁ এ £ 
[০০/5০/4501 8৮2১5 ৩৮০ ১ Dl ৩ 
যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে ।”১ 


এ প্রসংগে আমি দীর্ঘ আলোচনা করব না। কেননা, পত্রিকায় তা 

ছাপানোর অবকাশ নেই। তাছাড়া দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে 

বলেও আমি মনে করি না। কারণ, বিষয়টি অত্যন্ত পরিষ্কার। 

আরবদের অবস্থা ও ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞানের অধিকারী 

কেউই এ ব্যাপারে দ্বিমত পোষণ করবে না। 

আল্লাহ তাঁর নবীকে কত সুন্দর কথা বলেছেন: 

ME 549 © ৮৪০১ ৮০৮ F ও ৬2 ও ডি ৬০০৪) 
(০৮৮০৯৯১1৯৯০ ধরি ৩১1০ -- 3559 


5 , আর-রাদ,১১ 
110 


“তোমার কাছে যে কিতাব অহীর মাধ্যমে পাঠানো হয়েছে তা শক্ত 
করে ধরে থাক, নিশ্চয়ই তুমি সঠিক পথে রয়েছ। এটা তোমার ও 
তোমার জাতির জন্য একটা মর্যাদার বিষয়। আর তোমাদেরকে 
তার জন্য জবাবদিহি করতে হবে ।”৯ 


তিনি আরও বলেছেন: 
[৮০০৪খ৮৮ধটি 3935 সি 53 CSS Ll Ul 55) 


“তোমাদের নিকট আমরা এমন এক গ্রন্থ অবতীর্ণ করেছি, যাতে 
তোমাদের মর্যাদার কথা রয়েছে। তোমরা কি বুঝতে পারছনা? ” 


57 


আর আরব জাতীয়তাবাদ প্রচারের লক্ষ্য যদি এই হয় যে, আরবরা 
এক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থে সবাই কাজ করবে এবং দেশ থেকে 
শত্রুকে বিতাড়িত করবে, তাহলে এ মহৎ লক্ষ্যে উপনীত হবার 
পথতো এটা নয়। এর একমাত্র পথ হল, যে দ্বীনের কারণে 
তাদের সম্মান বেড়েছিল, পৃথিবীতে তারা পরিচিত হয়েছিল ও 
ময়দানে আত্মপ্রকাশ করেছিল এবং অন্যান্য জাতির ওপর কর্তৃত্ব 


5 আয্-যুখরূফ, ৪৩-৪৪ 
57 , আল-আম্বিয়া, ১০ 


111 


করেছিল, সেই দ্বীনের দিকে ফিরে আসা ও তার উদার শিক্ষা ও 
সঠিক বিধানসমূহ শক্ত হাতে ধরা এবং সেই দ্বীনের স্বার্থে বন্ধুত্ব 
কিংবা শত্ৰুতা করা। তাহলেই পারস্পরিক এক্য, সকলের স্বার্থ ও 
শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জিত হবে। এই পথে দুনিয়া আখেরাতে 
শুভ পরিণামের গ্যারান্টিও আছে। পবিত্র কুরআনে আল্লাহ 
বলেছেন: 
9 ও ৩০৫9 2৮০5 Bes aL ss ও ও) 
[৬০৮৪ 55] 
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনিও 
তোমাদেরকে সাহায্য করবেন ও তোমাদের পদক্ষেপসমূহ সুদৃঢ় 
করে দিবেন।” ৯৪ 


SSS 01 এও GO 4, 02 920 40 ৩! 522 ৩ এটা ৬০০ 
409 ৫০ ৩০ ০ Bl 4584 95 5 চে 25 
[5৮-৮৮-1৯১৮] দে A ze 


নিশ্চই আল্লাহ শক্তিশালী, পরক্রান্ত। তারা এমন লোক, যাদেরকে 


* , মুহাম্মাদ, ৭ 


112 


আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত করলে তারা নামায কায়েম ও যাকাত 
আদায় করে এবং সৎকাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ থেকে 
বিরত রাখে আল্লাহই সকল কাজের পরিণামের মালিক ।” ৯ 
জী ও 28 রা LL 
5 sf 2 ৬৩০4 25 ৬ জনা ES 
১ ১০০০০0৫5808 ৭ GES EE 5 03 Bs 


[০০ 





“আল্লাহ ওয়াদা করেছেন যে, তোমাদের মধ্যে যারা ঈমানদার হয়ে 
সংকাজ করে, তিনি তাদেরকে পৃথিবীতে উত্তরাধিকারী করবেন, 
যেমন তাদের পূর্ববর্তীদের করেছিলেন। আর তাদের জন্য সেই 
দ্বীনকে শক্তিশালী করে দিবেন, যা তিনি তাদের জন্য মনোনীত 
করেছেন এবং তাদের ভয়-ভীতিজনক অবস্থার পর আবার 
নিরাপত্তা দান করবেন। তখন তারা আমারই ইবাদাত করবে এবং 
আমরা সাথে কোন কিছু শরীক করবেনা ৷” 


এ প্রসংগে আরও অনেক আয়াত রয়েছে যা সকলেই জানেন। 
মালিক ইব্‌ন আনাস রাদিয়াল্লাহু আনহু বড় সুন্দর কথা বলেছেন: 


” , আল-হজ্জ, ৪০-৪১ 
% , আন-নূর, ৫৫ 
113 


"৬2০৩০ ৩ YAN ৯০ ০৩ ৩] 
“যা দ্বারা এ জাতির প্রথম পর্যায়ের লোকদের সংশোধন সাধিত 
হয়েছে, এ জাতির শেষাংশের সংশোধন কেবলমাত্র তদ্বারাই সম্ভব 
হবে।” 


এই মনীষীর ছোট্ট এই কথাটি অত্যন্ত সত্য ও তাৎপর্যপূর্ণ। হে 
আল্লাহ! তুমি আমাদেরকে, আমাদের শাসকদেরকে ও সকল 
মুসলিমকে সংশোধন করে দাও। 


দ্বিতীয় প্রশ্ন: আজকাল ইসলামের সাথে জাতীয়তার তুলনা এবং 
এ দুইয়ের মাঝে সমন্বয় বিধান করার একটা প্রবণতা লক্ষ্য করা 
যাচ্ছে। কোন কোন সৌদী পত্র পত্রিকায়ও এই প্রবণতা দেখা 
যায়। এ ব্যাপারে আপনার অভিমত কি? 


উত্তর: ইসলাম ও আরব জাতীয়তার মধ্যে কিংবা সমন্বয় বিধান 
প্রচেষ্টা একটি বড় অন্যায় কাজ ও চরম বোকামী। আবু জাহল, 
শত্রুরা বেঁচে থাকলে এরাই আরব জাতীয়তার নেতা ও প্রধান 
প্রচারক হত। পক্ষান্তরে সব যুগ ও সব দেশের উপযোগী দ্বীন 
ইসলামের প্রচারক ও পৃষ্ঠপোষক হলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ 


114 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্ধীক রাদিয়াল্লাহু 
আনহু, ওমর ইব্‌ন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইব্‌ন 
আনহু ও ইসলামের নেতা ও সংরক্ষক অন্যান্য সাহাবায়ে কেরাম 
ও তাঁদের পদাঙ্ক অনুসরণকারী মহৎ ব্যক্তিবর্গ । এমতাবস্থায় আরব 
জাতীয়তা ও ইসলামের মধ্যে তুলনা কিংবা সমন্বয় বিধানের চেষ্টা 
কোন বুদ্ধিমান লোকের পক্ষে সম্ভব কি? একমাত্র বিকৃত মস্তিষ্ক 
কিংবা অন্ধ অনুকরণকারী অথবা ইসলাম ও তার নবীর জীবন 
শক্রই তা করতে পারে। এই তুলনা গোবরের সাথে মুক্তার এবং 
রাসূলের সাথে শয়তানের তুলনার মতই অসামঞ্জস্যকর। বিচক্ষণ 
লোকেরা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে, জাতীয়তা ও 
ইসলামের মধ্যে এই তুলনা ও সমন্ববিধান প্রচেষ্টা ইসলামের জন্য 
কত বিপদজ্জনক। আল্লাহ ! তুমি আমাদেরকে ও আমাদের 
জাতিকে সঠিক পথে পরিচালিত কর। 


তৃতীয় প্রশ্ন : কিছু কিছু নিবেদিত প্রচারক দ্বীন সম্পর্কিত কতিপয় 
সাধারণ খুঁটিনাটি বিষয় যেমন মাথা কামানোর নিয়ম, পোশাকের 
আকৃতি ইত্যাদিকে তাদের প্রচারের বিষয়বস্তু করে থাকেন। অথচ 
আকীদা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় রয়েছে, 


115 


যেগুলোর প্রতি এই নিবেদিত প্রচারকদের মনোযোগ দেয়া উচিৎ । 
এ ব্যাপারে আপনি কি মনে করেন? 


উত্তর: বস্তুত: পথ-প্রর্দশকগণ সমাজের চিকিৎসক । চিকিৎসকের 
কাজ প্রথমে রোগসমূহ নির্ণয় করা, তারপর বড় থেকে শুরু করে 
একে একে সেগুলোর চিকিৎসা করা বিশ্বের সেরা চিকিৎসক বনী 
আদমের নেতা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর রীতিও তাই। আল্লাহ যখন তাঁকে নবী করে পাঠালেন তখন 
সর্বপ্রথম তিনি সমাজের বড় ব্যাধি শির্কের চিকিৎসা শুরু করেন। 
অর্থাৎ আল্লাহর সাথে শির্ক করতে লোকদের নিষেধ করেন। 
নবুওয়াত লাভ থেকে শুরু করে একাধারে দশ বছর তিনি 
মানুষকে শির্ক থেকে সাবধান করত: আল্লাহর একত্ব প্রচার 
করলেন। তারপর দিলেন নামাযের নির্দেশ এবং তারপর অন্যান্য 
বিধানসমূহ। এমনিভাবে তাঁর পরবর্তী প্রচারকদেরও দায়িত্ব তাঁরই 
পদাঙ্ক অনুসরণ করে বড় থেকে শুরু করে একে একে অগ্রসর 
হওয়া। তবে মুসলিম সমাজ হলে প্রচারকদের জন্য এই পদ্ধতি 
অপরিহার্য নয়। সেক্ষেত্রে একজন প্রচারকের বড়-ছোট সব 
ব্যাপারে প্রচারের অনুমতি আছে। বরং যার যতটুকু করার সামর্থ, 
তার জন্য ততটুকুই ওয়াজিব। কেননা, তখন উদ্দেশ্য মুসলিম 


116 


সমাজের সংশোধন, শির্ক ও তার উপলক্ষণ থেকে এই সমাজের 
বিশ্বাসাকে মুক্ত রাখার চেষ্টা এবং সমাজের ক্ষতি করতে পারে 
কিংবা তার ঈমানকে দুর্বল করতে পারে এমন কাজকর্ম থেকে 
সমাজের চরিত্রকে মুক্ত রাখা । সুতরাং বড় বিষয়টি সম্পর্কে কথা 
বলতে না পারলে কোন কোন সময়ে ছোটটি দিয়ে শুরু করতে 
কোন আপত্তি নেই। তেমনি ছোটটি বাদ দিয়ে শুধুমাত্র বড়টিতে 
হাত দিতেও কোন বাধা নেই, যদি প্রচারক তা সঙ্গত মনে করেন 
কিংবা দুটো একসাথে করতে গেলে দু'টোতেই ব্যর্থ হবার আশঙ্কা 
বোধ করেন। সংস্কারক ও বড় বড় চিকিৎসকগণও তাই করে 
থাকেন। তারা সংস্কার ও চিকিৎসার সকল পথকে গুরুত্ব দেন 
এবং যে পথে দ্রুত সন্তোষজনক ফল পাওয়ার আশা, সে পথে 
অগ্রসর হন। তারা যদি একসঙ্গে একাধিক উপকার করতে কিংবা 
ক্ষতি রোধ করতে না পারেন তাহলে গুরুত্ব হিসেবে সবচেবয়ে 
বড় উপকারটি করেন কিংবা বড় ক্ষতিটি রোধ করেন। 
শরী'আতের বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
খোলাফায়ে রাশেদীন ও ইমামদের জীবনচরিত চিন্তা করলে আমার 
একথার সত্যতা প্রমাণিত হেব এবং লোকদের হেদায়েত করার ও 
রোগ-ব্যাধি হতে তাদেরকে উদ্ধার করে আনার সঠিক পদ্ধতি 
জানা যাবে। সৎ নিয়তে যে সত্যকে জানতে চেষ্টা করে, আল্লাহর 


117 


নিকট দ্বীন প্রচারের জন্য উৎকৃষ্ট ও কল্যাণকর পথ কামনা করে 
এবং জটিল ব্যপারে জ্ঞানী ও অভিজ্ঞ লোকদের পরামর্শ নেয়, সে 
সফল ও সৎপথপ্রাপ্ত হয়। আল্লাহ তাই বলেছেন: 
০৮7৫৪ কা এ ৰা 0 এ সর ও 9৩ এটি? 
[7৭:৩5:5০ 
“যারা আমাদের পথে সংগ্রাম করে আমরা তাদেরকে আমাদের 
পথ দেখিয়ে দেই। আর আল্লাহ নিষ্ঠাবান লোকদের সঙ্গে 
রয়েছেন।” ৪. 


চতুর্থ প্রশ্ন: আল-বিলাদ পত্রিকা তার বিভিন্ন শ্রেণীর পাঠকদের 

নিকট আপনার কিছু মূল্যবান উপদেশ পৌঁছে দিতে চায়। আপনি 

তাদের জন্য কী উপদেশ দিবেন: 

উত্তর: পবিত্র কুরআনে আল্লাহ যে তাকওয়ার নির্দেশ দান 

করেছেন সবাই তা পালন করুক, পাঠকদের জন্য আমার উপদেশ 

এটাই। আল্লাহ বলেছেন: 

১৪ একা 19৮ জী এ এর SN ও ৩ SG ও ও এট 
[rssh CTA ৩৫5 এল 


* , আল- আনকাবুত, ৬৯ 


118 


আসমান ও যমীনে যা কিছু আছে তা সবই আল্লাহর । তোমাদের 
দিয়েছিলাম এবং তোমাদেরকেও দিয়েছি যে, আল্লাহকে ভয় কর।” 


62 


এই তাকওয়া বা আল্লাহর ভয় একটি ব্যাপকার্থক শব্দ। যার 
আগ্রহ ও ভয়ের সাথে আল্লাহ ও তাঁর রাসূলের যাবতীয় আদেশ- 
নিষেধ মেনেও আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তিকে ভয় করবে। আর 
এটা করতে পারলে সে দুনিয়া ও আখেরাতের সুখ ও সুফল লাভ 
করতে সক্ষম হবে। পাঠকদের জন্য আমার আর একটা উপদেশ 
আছে। অবশ্য এটাও তাকওয়ারই অংশ। তাহল, তারা যেন কোন 
বিষয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিষয়টি ভালভাবে 
পরীক্ষা করেন, সবদিক থেকে তা পুংখানুপুংখরূপে বিশ্লেষণ করে 
দেখেন এবং শরী'আত অর্থাৎ কুরআন ও সহীহ হাদীসের মানদন্ডে 
তার তাৎপর্য যাচাই করে নেন। এই মানদন্ডের অনুকূল হলে তা 
যেন গ্রহণ করেন আর বিপরীত তা বর্জন করেন। বিষয়সমূহকে 
বিশ্লেষণ ও শরী'আতের মানদন্ডে যাচাইকালে অবশ্যই ভাবাবেগ 


€ , আন-নিসা, ১৩১ 
119 


অথবা টিলেমী এবং গোঁড়ামী অথবা স্বেচ্ছানুবর্তিতা থেকে সম্পূর্ণ 
মুক্ত থাকতে হবে। এইসব ত্রুটি হতে মুক্ত থেকে তারা যদি 
আন্তরিকতা ও সদিচ্ছার সাথে বিষয়সমুহ যথাযথভাবে বিশ্লেষণ 
করতে পারেন, তাহলে অবশ্যই তারা সত্যের সন্ধান পাবেন এবং 
শুভ পরিণাম লাভে সমর্থ হবেন। ভাবাবেগ ও তাড়াহুড়ার কারণে 
কত দুর্যোগ ও বিপদ এসেছে। যুগ যুগ পরেও তার জের ও 
ফলাফল শেষ হয়নি। আল্লাহ আমাদেরকে সেসব থেকে রক্ষা 
করুণ। পাঠকদের জন্য আমার আরও একটি উপদেশ আছে, 
সেটিও তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা যেন মানুষকে 
আল্লাহর পথে ডাকেন। অর্থাৎ সত্য ও সহিষ্ণুতার জন্য একে 
অপরকে উপদেশ দিতে, সততা ও তাকওয়ার জন্য পরস্পর 
সহযোগিতা করতে, বুদ্ধি ও সদুপদেশ দ্বারা সৎকাজের নির্দেশ ও 
অন্যায় কাজে বাধা দিতে এবং সাধ্যমত অন্যায়ের প্রতিরোধ করে 
যেতে বলেন। হাদীসে আছে: 
৮০২-১ ৩ SLAG ass ৩৪ oa চল Ls সিল এ) ৩ 
LN asl NS, adi 
“তোমাদের কেউ কোন অন্যায় দেখলে যেন হাত দিয়ে (শক্তি 
প্রয়োগের মাধ্যমে) তা প্রতিরোধ করে। হাত দিয়ে না পারলে মুখ 


120 


দিয়ে আর মুখ দিয়েও না পারলে অন্তর: অন্তর দিয়ে। আর এটা 
হচ্ছে দুর্বলতম ঈমান ৷” 


থাকার তাওফীক দেন এবং সবরকম বিভ্রান্তি থেকে রক্ষা করেন। 


সমাপ্ত 


121 
















































































সূচি 
আরব মুসলিমদের মর্যাদা 
আরব জাতীয়তাবাদ মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে 
আরব জাতীয়তাবাদের আসল প্রবর্তক কারা? 
বিভ্রান্তিকর প্রচারণা ও তার জবাব 
আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যদ্বাণী 
আরব জাতীয়তাবাদ কাফিরদের বন্ধুত্বে উৎসাহ যোগায় 
আল-গাযালীর মন্তব্য 


122 


